কুরআন ও সুন্নাহ্‌র আলোকে 
জান্নাত ও জাহান্নাম 


[ বাংলা - Bengali - Jee, ] 


আব্দুর রহমান বিন সাঈদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী রহ. 


তাহকীক: ড. সাআদ বিন আলী বিন ওহাফ আল-কাহতানী 


অনুবাদ : জাকের উল্লাহ আবুল খায়ের 


সম্পাদনা : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


2012 - 1433 


IslamHoUuse. 


https://archive.org/details/@salim molla 


5 ghll dls SUSY) 2 0, LSA 
2) b ৬১-! 


(il lL 


2) Blox an, 2 EE cr Sm 2 fl ss: 3a) 
Js dhl 


A Al AMS day 


BML ws 3:2 


2012 - 1433 


IslamHouse 


ভূমিকা 


Les costly ls Nl ol Je DLL DLA, oa Dat 
a Ul oma ol, খা os ws 

জান্নাত ও জাহান্নাম সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা 
ও সংক্ষিপ্ত গবেষণা এ গবেষণাটি একাধিক কিতাব ও বিভিন্ন 
তথ্যসূত্ৰ থেকে এখানে একত্র করা হয়েছে এবং সর্বাধিক 
গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। জান্নাত ও জাহান্নাম 
কাকে বলে, প্রতিটির সংজ্ঞা, গুণাগুণ এবং কিভাবে জান্নাতে 
প্রবেশ করা যাবে এবং জাহান্নাম থেকে বাঁচা যাবে? তার উপায় ও 
উপকরণগুলো এখানে আলোচনায় বিশেষভাবে স্থান পেয়েছে। 

বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আমাদের কারোই অজানা 
নয়! কারণ, প্রতিটি মানুষের গন্তব্য হয় জান্নাত অথবা জাহান্নাম 
এ কারণেই জান্নাত ও জাহান্নামের বিষয়টি স্পষ্ট হওয়া অতীব 
জরুরি| আমরা আল্লাহর নিকট জান্নাত কামনা করি এবং 
জাহান্নাম থেকে আশ্রয় চাই 

এ বিষয়টি আলোচনা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কারণ হল, 
যে আমলগুলো জান্নাতে নিয়ে যায়, সে সব আমলসমূহের প্রতি 
মানুষকে উৎসাহ দেয়া এবং যে আমলগুলো জাহান্নাম থেকে 
বাঁচায় ও মুক্তি দেয়, সে সব আমলসমূহের প্রতি ভয় প্রদর্শন ও 
সতৰ্ক করা। 


আমি আলোচ্য বিষয়টিকে নিম্ন লিখিত পদ্ধতিতে গবেষণা আকারে 
সাজিয়েছি | 
প্রথম অধ্যায়: জান্নাত ও জাহান্নামের সংজ্ঞা ও বর্ণনা 
প্রথম পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নামের সংজ্ঞা ও নাম সমূহ 
প্রথম আলোচনা: জান্নাতের সংজ্ঞা ও নামসমূহ 
দ্বিতীয় আলোচনা: জাহান্নামের সংজ্ঞা ও নামসমূহ 
দ্বিতীয় পরিচ্ছেদ; জান্নাত ও জাহান্নাম বর্তমানে আছে কিনা? 
প্রথম আলোচনা: জান্নাত বর্তমান থাকার প্রমাণ 


দ্বিতীয় আলোচনা: দৈহিক শাস্তি 

তৃতীয় অধ্যায়: জান্নাতের পথ ও জাহান্নাম থেকে বাঁচার উপায় 

প্রথম পরিচ্ছেদ; জান্নাতের পথ ও জান্নাতে প্রবেশের 
কারণসমূহ 

প্রথম আলোচনা: জান্নাতে প্রবেশের কারণসমূহ 

দ্বিতীয় আলোচনা: জান্নাতে প্রবেশ করা আল্লাহর দয়া দ্বারা, 
আমল দ্বারা নয়। 


দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নামের পথ জাহান্নাম থেকে বাঁচার 
উপায়। 

প্রথম আলোচনা: যে সব কারণসমূহ জাহান্নামের দিকে নিয়ে 
যায়। 

দ্বিতীয় আলোচনা: আমরা আমাদের নিজেদের এবং আমাদের 
পরিবার-পরিজনদের জাহান্নাম থেকে বাঁচাবো। 

সকল প্রশংসা কেবলই আল্লাহর যিনি আমাকে এ গবেষণা 
কাজটি সম্পন্ন করতে উল্লেখযোগ্য কোন বিপদের সম্মুখীন 
করেননি। বরং এ বিষয়ে গবেষণাটি ছিল, উপকারী ও উপযোগী 
আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করার পর কৃতজ্ঞতা প্রকাশ 
করছি আমার সম্মানিত ওস্তাদের; যার নাম মুহাম্মদ আস-সুলাইম। 
আল্লাহ রাব্বুল আলামীন তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম 
প্রতিদান দান করুন। তিনি এ গুরুত্বপূর্ণ গবেষণা কাজটি সম্পন্ন 
করতে গিয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ্‌ সর্বজ্ঞ | 
আর সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়া সাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর ও 
তার সাহাবীদের উপর 


গবেষক 
আব্দুর রহমান ইব্ন সাঈদ আল কাহতানী 
[১৪২২ হিজরি সনের প্রথম দিকে গবেষণাটি সম্পন্ন করেন] 


প্রথম অধ্যায় 
জান্নাত ও জাহান্নামের পরিচিতি এবং নামসমূহের আলোচনা 
প্রথম পরিচ্ছেদ: জান্নাতের পরিচিতি ও জান্নাতের নামসমূহ: 


জান্নাত; জান্নাত শব্দের আভিধানিক অর্থ বাগান| এ শব্দ থেকেই 
জিনান বলা হয়ে থাকে| আর আরবরা খেজুর গাছকেও জান্নাত বলে 
আখ্যায়িত করত’ | 


মুখতার আল-কামুসে জান্নাত শব্দের অর্থ: জান্নাত অর্থ- খেজুর গাছ, 
বিভিন্ন ধরনের গাছ বিশিষ্ট বাগান এর বহুবচন জিনানুন’*| 


পরিভাষায় জান্নাতের সংজ্ঞা; এটি সেই ঘরের একটি ব্যাপক 
নাম [যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামীন তার অনুসারীদের জন্য 
তৈরি করে রেখেছেন] যাতে রয়েছে অফুরন্ত ও অসংখ্য নেয়ামত, 
অনাবিল আনন্দ ও প্রশান্তি, অন্তহীন খুশি, আনন্দ ও চিরস্থায়ী 
শান্তি | 


1. মুহাম্মদ বিন আবু বকর আর রাযি, মুখতারুস সিহাহ পৃ: ৪৮ [দেখুন: আল্লামা ইবন মানজুর, 
লিসানুল আরব, পৃ: ১৩/৯৯ এবং আল্লামা আছফাহানী, মুফরাদাতুল কুরআন, পৃ: ২০৪ 

2. আহমদ তাহের আযযাবী, মুখতারুল কামুস, পৃ: ১১৭ । 

3. এ শব্দটি মূলত; নিৰ্গত হয়েছে ‘সতর’ ও ‘তাগতিয়া’ শব্দদ্বয় হতে| এ কারণেই গর্বজাত 
সন্তানকে জানিন বলা হয়ে থাকে কারণ, সে মায়ের পেটে অদৃশ্য ও গোপন থাকে। এবং এ 
কারণেই বাগানকে জান্নাত বলা হয়ে থাকে, কারণ, তার অভ্যন্তর গাছ গাছালী দ্বারা আবৃত বা 

6 


জান্নাতের নামসমূহ: 

জান্নাতের নাম, অর্থ ও শব্দের উৎপত্তি সম্পর্কে আল্লামা ইবনুল 
জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয় জান্নাত 
একটিই| সুতরাং, এ দিকটির বিবেচনায় একাধিক নামের অর্থ 
নামের অর্থ ভিন্ন অনুরূপভাবে আল্লাহর নাম, আল্লাহর কিতাবের 
নাম ইত্যাদি| [এগুলো সবই এক, কিন্তু সিফাত একাধিক 
হওয়ার কারণে এগুলোর নাম একাধিক] 


জান্নাতের নামসমূহ: 
১- জান্নাত: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 

[Ye JNO SS ES Ls HTL 
“জান্নাতে প্রবেশ কর, যে আমল তোমরা করতে তার কারণে”: | 


২- দারুস-সালাম: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


গোপন থাকে। আর এ শব্দটি শুধু মাত্র যেখানে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের গাছ থাকে সে 
বাগানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে দেখুন: আল্লামা ইবনুল কাইয়েম রহ. এর *হাদিয়ুল 
আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ’ পৃ: ১১১। 

4. আল্লামা ইবনুল কাইয়েম, হাদিয়ুূল আরওয়াহ, পৃ: ১১১। 

5. সূরা আন-নাহাল আয়াত: ৩২ 


ঢ 


{© rt bre dE 2 SHES ALT Ns dL BES HG) 
[fo Sl 


“আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে 
ইচ্ছা হিদায়াত দেন সরল পথের দিকে” আল্লাহ রাব্বুল 
আলামীন আরও এরশাদ করেন, 


[ev its { ®S CS EI 0) Se 5 do) 


“তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে শান্তির আবাস এবং 
তারা যে আমল করত, তার কারণে তিনি তাদের অভিভাবক”|)” 
[যাবতীয় সকল বিপদ আপদ হতে এটি একটি শান্তি ও 
নিরাপত্তার ঘর’.৪1] 


৩- দারুল খুলুদ '*; আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
[i014 © BET DSS BN) 


6. সূরা ইউনুস, আয়াত: ২৫ 

7. সূরা আল-আনয়াম, আয়াত; ১২৭ 

8. হাদিয়ুল আরহওয়াহ ইলা বিলাদিল আফরাহ পৃ: ১১৩ 

9. এ বলে নামকরণ করার কারণ হল, জান্নাতীরা কখনোই তা হতে বের হবে না৷ আল্লাহ তা'আলা 
বলেন, [১॥:১] {5 ১,১4 7£ ৮6) ‘অব্যাহত প্রতিদানস্বরুপ’| সূরা হুদ, আয়াত: ১০৮। 
আল্লাহ আরও বলেন, [০5:০] {6 ১ ৮ 5 ৬ 15% 5] } ‘নিশ্চয় এটি আমার দেয়া 
রিযিক, যা নি:শেষ হওয়ার নয়’| সূরা সাদ, আয়াত: ৫৪। আল্লাহ আরও বলেন, (4 ৮5) 

[54:44] { © 527343 ‘তবে তারা তা হতে বের হবে না’। সূরা আল-হিজর আয়াত: ৪৮। 
8 


“তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ কর। এটাই স্থায়িত্বের 

দিন”"| 

৪- দারুল মুকামাহ: আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 

EEN EE CET LS MTU ES 
[ro 501 (© oA Ls 


যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন 
ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না .'*'| 


৫- জান্নাতুল মাওয়া: আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 

[i (SO SU ES Ls) 
“যার কাছে জায়াতুল মা'ওয়া অবস্থিত" । 
৬- জান্নাতু আদন *; আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


10. সূরা ক্কাফ, আয়াত: ৩৪।| 

11. সূরা ফাতের, আয়াত: ৩৫ 

12. সূরা আন-নজম, আয়াত: ১৫ 

13. জান্নাতে আদন: অর্থাৎ স্থায়ী ও চিরঞ্জীব জান্নাত| প্রবাদে বলা হয়ে থাকে, ১৪॥৷ ১% যখন তা 


নিয়ে দাঁড়ায় । সুতরাং এ হল, জান্নাত যাকে প্রতিষ্ঠিত করা হল, হাদিয়ুল আরওয়াহ, পৃ: ১১৪ 
9 


(OBL A485 BE A LAL ASCE BLEIN IE Gl HE 


“তা চিরস্থায়ী জান্নাত, যার ওয়াদা পরম করুণাময় তাঁর বান্দাদের 
দিয়েছেন গায়েবের সাথে| নিশ্চয় তাঁর ওয়াদা-কৃত বিষয় 
অবশ্যম্ভাবী” | 


৭- আল ফিরদাউস: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


203 


{O Nt 35d LE A EIKE shall lcs oh fd 
[NV :2gSJ 


“নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের 
মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস” "5, *৫ 


"সূরা মারয়াম, আয়াত; ৬১। 
15. সূরা কাহাফ, আয়াত: ১০৭ । 
16.ফিরদাউস: এমন বাগান যাতে রয়েছে সব ধরনের গাছ গাছালি এবং বিভিন্ন বাগানে যা থাকে 


তা সবই এক জায়গায় অর্থাৎ এঁ বাগানে পাওয়া যায়, তাকে জান্নাতুল ফিরদাউস বলা হয়ে 
থাকে| দেখুন: আল্লামা ইবনে হাজরের ফতহুল বারী ১৩/৬, কামুসুল মুহিত পৃ: ৭২৫। 
ফিরদাউস: এমন জান্নাত যা সব জান্নাতের বিষয়ে ব্যবহার করা যায় অথবা সর্বত্তোম ও সর্ব 
উৎকৃষ্ট জান্নাতকে জান্নাতুল ফিরদাউস বলা হয়ে থাকে মনে রাখতে হবে, এ জান্নাতটি অন্যান্য 
জান্নাতের তুলনায় এ নামে নাম করণ করা বিষয়ে অধিক উপযুক্ত। [হাদিয়ুল আরওয়াহ পৃ: 
১১৬] আল্লামা ইবনুল কাইয়েম রহ. বলেন, জান্নাত হল, গোলাকার গম্বুজের মত| সর্বোৎকৃষ্ট, 
প্রশস্ত ও সর্বোত্তম জান্নাত হল, জান্নাতুল ফিরদাউস। আর এ জান্নাতের ছাদ হল, আল্লাহর 
আরশ । যেমন, সহীহ হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, এ ৷১)॥ 
URE el G3 ag FA BS S53 A oly AH Lal SB i372 oll 
10 


৮- জান্নাতুন নাঈম: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 
[AOLDINO oll ES df shat lass on od SL) 


“নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে 
নিআমতপূৰ্ণ জান্নাত;” 


৯- ll মাকামুল আমীন: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ 
করেন, ? [০১:১৬ ৫ el 28 3 Se $y ০,08 পনিশ্চয় 


০- মাকয়াদু সিদকীন: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 
[oo S24) (0 ) EE ls Lie Gio SS BY 


“যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে”,৫% 


“তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। 
কারণ, তা হল, উৎকৃষ্ট জান্নাত ও উন্নত জান্নাত । এ জান্নাতের উপর রয়েছে পরম করুণাময় 
আল্লাহর আরশ। তা হতে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়”| [বুখারি ২৭৯০, ৭৪২৩] 
হাদিয়ুল আরওয়াহ পৃ: ৮৪। 


17. সূরা দুখান, আয়াত: ৫১। 

18. মাকাম শব্দের অর্থ: অবস্থানের জায়গা। আর আল আমীন অর্থ সব ধরনের খারাবী ও বিপদ- 
আপদ হতে নিরাপদ হওয়া। এটি এঁ জান্নাতকে বলা হয়, যে জান্নাত সব ধরনের 
নিরাপত্তাজনিত বিষয়গুলোকে অন্তর্ভূক্ত করে [হাদিয়ুল আরওয়াহ, পৃ: ১১৬] 

19.মাকয়াদে সিদক: এটি একটি জান্নাতের নাম| এ জান্নাতকে এ নামে নাম করণ করার, এ 


জান্নাতে যত সুন্দর সুন্দর আসন ও বসার স্থান চাওয়া হয়, সবই পাওয়া যায়। যেমন বলা হয় 
11 


দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নামের সংজ্ঞা ও নামসমূহ: 


অভিধানে ১৬ - (নার) শব্দের অর্থ: আগুন যা মানুষ দেখতে পায়, 
প্রচণ্ড আগুনের তাপ অথবা এমন তাপ যা জ্বালিয়ে দেয়। আল্লাহর 
বাণীতে উল্লেখিত আগুনকেও ১৮ বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, [v9 শো এয & Hf 565 5 


“সেটা আগুন| যারা কুফরী করে, আল্লাহ তাদেরকে এর ওয়াদা 
দিয়েছেন” | 


আর _৬ শব্দের বহু বচন ৬-০ - 231.2 


আর পরিভাষায় ১৬ শব্দের অর্থ: যারা আল্লাহর নাফরমানি করে 
তাদের জন্য যে আগুন তৈরি করে রাখা হয়েছে, তাকে ১৬ বা 
জাহান্নাম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


SAE US ATE asc Bs se 15S lie lly 
[Ya 54d ® 

“আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার 

করেছে, তারাই আগুনের অধিবাসী| তারা সেখানে স্থায়ী হবে” *| 


‘সত্যিকার মহব্বত’ যখন তার মধ্যে সত্যিকার ও পরিপূর্ণরূপে মহব্বত পাওয়া যায়৷ [হাদিয়ুল 
আরওয়াহ, পৃ: ১১৭] 
20. সূরা আল-হজ, আয়াত: ৭২ 
21.কামুসুল মুহিত, পৃ: ৬২৮,৬৩০ মু’জামুল ওসিত, ২৯২/২, আল্লামা ইসফাহানী, মুফরাদাতু 
আলফাজিল কুরআন পৃ: ৮২৮। 
12 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 
Til © ac YS IE; BAST SA HT YY 


“নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লা‘নত করেছেন এবং তাদের জন্য 
জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন” 


জাহান্নামের নামসমূহ; [আল্লাহর নিকট আমরা জাহান্নাম হতে 
আশ্রয় চাই] 


Ei ids LOL 


[ve E+] oj SFE SM £5541) 
“সেটা আগুন| যারা কুফরী করে, তাললাহ তাদেরকে এর ওয়াদা 
দিয়েছেন” .**| 


২- জাহান্নাম: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


[VN {© Boys SI LE dL) 
“নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ”, 


৩- জাহীম: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


22. সূরা আল-বাকারাহ, আয়াত: ৩৯ 
23. সূরা আল-আহযাব, আয়াত: ৬৪। 
24. সূরা আল-হজ্জ, আয়াত: ৭২। 
25. সূরা নাবা আয়াত: ২১, ২২। 
13 


[1:4 © SH ded S535 } 
“আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়” 
) @6 
2 


৪-সায়ীর: আল্লাহ রাববুল আলামীন এরশাদ করেন, 


[v 6700 (© pl G85 ELS 2) “একদ®্ 
থাকবে জান্নাতে আরেক দল জ্বলন্ত আগুনে” *'| 
৫-সাকার: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


[A AV: BANOS NV ENOL Hulls y 
“কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কী? এটা অবশিষ্টও 
রাখবে না এবং ছেড়েও দেবে না” *8| 
৬- হুতামা: আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, $3 

[£54] { 0 <5 5 “কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে 
হুতামা’য়”**| 


৭- হাবিয়া: আল্লাহ রাববুল আলামীন এরশাদ করেন, 


26. সূরা আন-নাজেয়াত, আয়াত: ৩৬। 
* সূরা আশ-শূরা, আয়াত: ৭ 

*, সূরা আল-মুদ্দাচ্ছের, আয়াত: ২৭, ২৮। 
*, সূরা আল-হুমাজাহ, আয়াত: ৪। 


14 


w a 


5 6 2 LMHS O Lu AU © Aj LE 3 Ul) 
[NN Aico BNO Ls 

“আর যার পাল্লা হালকা হবে, তার আবাস হবে হাবিয়া। আর 

তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? প্রস্বলিত অগ্নি ”3০| 1! 


দ্বিতীয় অধ্যায় 
জান্নাত ও জাহান্নাম বর্তমান আছে কিনা? এবং কোথায় আছে? 
প্রথম পরিচ্ছেদ: জান্নাত জাহান্নাম বিদ্যমান থাকার প্রমাণ 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ হতে বর্ণনা করেন। 


E31 Sl ets fll BSG FS G> bre S BES 5h 


০, সূরা আল-কারিয়াহ, আয়াত; ৮-১১। 
31. আল্লাহ তা'আলা বলেন, 4 © 55 2 LS ie Hl cS US ol J fe 
[ra oA lll {© 54 235 ৬5750 তুমি কি তাদেরকে দেখ না, যারা আল্লাহর 


নিআমতকে কুফরী দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে 
দিয়েছে? জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে, আর তা কতইনা নিকৃষ্ট অবস্থান! [সূরা ইবরাহিম, 
আয়াত: ২৮, ২৯] আল্লামা ইবনে কাসীর রহ. কুরআনে আজীমের তাফসীরে লিখেন, দারুল 
বাওয়ার হল জাহান্নাম ৫৩৯/২। ইমাম বগবী রহ. ও স্বীয় তাফসীরে এ কথার দিকে ইশারা 
করেছেন। ৫৩/৩। 


15 


ClLdllels Bh NOI es Bh dl dss SU SPL 
(02) 


“তারপর জিবরীল আ. আমাকে নিয়ে চলতে থাকে। সিদরাতুল 
মুনতাহা পর্যন্ত পৌঁছলে তাকে কতক রঙ এসে ডেকে ফেলে।| 
আমি বুঝতে পারিনি এটি কি? তিনি বলেন, ‘তারপর আমি 
জান্নাতে প্রবেশ করলাম’| জান্নাতকে আমি দেখতে পেলাম, মণি- 
মুক্তার গম্বজ। আরও দেখতে পেলাম, জান্নাতের মাটি হল, 
মিসক”। 


: ey “ls dl bo hl J JE UG ic Bl 2) AP Bl SS 
dh ed lds A 1 Js Ll 2 dl Ss LD) 
5:2 eS dhl act Le Bly ledl 5 55 gs WY Sol bs 
lb dll 5 les Wn) o>0l Lb dh ledl sb UN A 23d 
Clos en 2S 


‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন জান্নাত 


32. এ শব্দটির অর্থ গব্মুজ এটি বহু বচন, এর এক বচন ১০! বুখারি নবীদের আলোচনা 
অধ্যায়ে শব্দটি উল্লেখ করা হয়েছে। এ হাদীসটি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে 
প্রমাণস্বরূপ। তারা বলেন, জান্নাত ও জাহান্নাম বর্তমানে মাখলুক এবং জান্নাত আসমানে 
দেখুন: ইমাম মুসলিম, শরহে নববী, পৃ: ৫৭৯/৩। 

33. মুত্তাফাকুন আলাইহ : বুখারি সালাত অধ্যায়, পরিচ্ছেদ: মেরাজের সময় সালাত ফরয হওয়ার 
পদ্ধতি: হাদিস নং: ৩৪৯ ও নবীদের আলোচনা অধ্যায়, হাদীস নং: ৩৩৪২ মুসলিম কিতাবুল 
ঈমান, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে রাতে নিয়ে যাওয়া বিষয়ে 
আলোচনা: হাদীস নং: ১৬২। 


16 


ও জাহান্নাম সৃষ্টি করার পর জিবরীল আলাইহিস সালামকে 
জান্নাতে পাঠান এবং বলেন, তুমি জান্নাতের দিকে তাকাও এবং 
দেখ আমি জান্নাতে জান্নাতিদের জন্য কি কি তৈরি করে রেখেছি 
তারপর সে জান্নাতে প্রবেশ করে এবং আল্লাহ রাব্বুল আলামীন 
জান্নাতিদের জন্য কি কি তৈরি করে রেখেছেন তা দেখেন। 
তারপর আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, তুমি এখন 
জাহান্নামে প্রবেশ কর, তারপর সে জাহান্নামে প্রবেশ করল, 
আল্লাহ বললেন, দেখ আমি জাহান্নামীদের জন্য কি কি তৈরি করে 
রেখেছি। তারপর সে জাহান্নামের দিকে তাকিয়ে দেখে জাহান্নামের 
এক অংশ অপর অংশের উপর দাপাদাপি করছে” *| 


ইমাম তাহাবী রহ. বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, জান্নাত ও জাহান্নাম আল্লাহর মাখলুক, কখনো তা ধ্বংস হবে 
না এবং ক্ষয় হবে না| কারণ, আল্লাহ মাখলুককে সৃষ্টির পূর্বে জান্নাত 
ও জাহান্নাম সৃষ্টি করেন। আর জান্নাত ও জাহান্নাম উভয়টির জন্য 
তিনি মাখলুক হতে অধিবাসী সৃষ্টি করেন। যাদের তিনি জান্নাত 
দেবেন তা হবে তার পক্ষ হতে তাদের প্রতি অনুগ্রহ| আর যাদের 
তিনি জাহান্নামে দেবেন তা হবে তার প্রতি আল্লাহর পক্ষ হতে 
ইনসাফ। প্রত্যেকেই তার সুবিধা অনুযায়ী আমল করবে এবং তাকে 


34. তিরমিযি, জান্নাতের বর্ণনা অধ্যায়, পরিচ্ছেদ: ‘জান্নাতকে পরিপূর্ণ করা হয়েছে পরিশ্রম দ্বারা 
আর জাহান্নামকে পরিপূর্ণ করা হয়েছে প্রবৃত্তি দ্বারা’ হাদীস নং ২৫৬০ । নাসায়ী কিতাবুল 
আইমান ওয়ান নুজুর, আল্লাহর ইজ্জতের কসম খাওয়া বিষয়ে আলোচনা: হাদিস নং: ৩৭৭২। 
আল্লামা আলবানী বিশুদ্ধ তিরমিষিতে হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেছেন। দেখুন- 
২০/৩ সহীহ নাসায়ী ৫/৩। 


17 


যে জন্য সৃষ্টি করা হয়েছে সে দিকে ধাবিত হবে| আর ভালো ও মন্দ 
বান্দার উপর নির্ধারিত! .*$| 


বর্তমানের জান্নাত বিদ্যমান থাকার উপর হাদিস দ্বারা প্রমাণ: 


কা’ব ইবন মালেক রাদিয়াল্লাহু ‘আনহু’ হতে বর্ণিত, তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


43 Al dacs be dl God Sb Bae Bl Sad Lat 
Ua PRs dl dS, 


“মুমিনের আত্মা জান্নাতে পাখির মত, জান্নাতের গাছের সাথে 
কিয়ামতের দিন পর্যন্ত ঝুলতে থাকবে। তারপর যখন কিয়ামতের 
দিন সমগ্র মানুষকে পুনরায় জীবন দান করা হবে, তখন আল্লাহ 
দেবেন” *€| 3” 


35. আবু জাফর আত-ত্বাহাবী, আকীদাতু-তহাবী [শুধু ইবারত], পৃ: ১২। 
36. ইমাম আহমদ স্বীয় মুসনাদে পৃ: 8৪৫৫/৩, তাহকীক কৃত সংস্ককরণে পৃ: ৫৭/২৫। আর নাসায়ী 


জানায়েয অধ্যায়ে, পরিচ্ছেদ; মুমিনদের রুহ বিষয়ে আলোচনা; হাদীস নং ২০৭৩- 
CLD pp ms dL Ml xs Gx LL EB BL ALS Sh 


অর্থ, মুমিনের আত্মা জান্নাতের গাছের মধ্যে উড়ন্ত পাখির মত । কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল 

আলামীন তাদের রুহকে তাদের দেহে ফেরত দেবেন। ইবনে মাযা, যুহদ অধ্যায়, কবরের 

আলোচনায় হাদিসটি উল্লেখ করা হয়েছে, হাদীস নং: ৪২৭১। বিশুদ্ধ নাসায়ীতে আলবানী রহ. 

হাদীসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন, পৃ: ৪৪৫/২। সিলসিলাতুল আহাদীস-সহীহাহ গ্রন্থে 

৭২০/২, ৯৯৫। ইমাম ইবনে কাসীর স্বীয় তাফসীরে ০৬১ ৯! ০৪ এ ১2 Sl 2 
18 


দ্বিতীয় পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নামের অবস্থান: 
জান্নাতের অবস্থান: আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


IU © Ske BN CES 4S) 
[\A \A 


ll {O Sie UL DIS 


421 5০ ৮ ৯ 5 ৯ 5৪০ ০০ ৩০ এ সনদটি উল্লেখ করার পর লিখেন, ‘এটি একটি 


গুরুত্বপূর্ণ সনদ এবং শক্তিশালী মতন'| 

37. আব্দুল্লাহ বিন মাসউদ রা. এর হাদিসে শহীদদের আলোচনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

SLD LS J S56 5 sls So LL TS Sill las LGU ns pb Sy Bll) 

[| 

“শহীদদের রুহসমূহ হুলুদ পাখির পেটের মধ্যে তাদের জন্য রয়েছে, আরশের সাথে ঝুলানো 
প্রজ্জলিত বাতি, তারা তাদের ইচ্ছা মত যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে থাকে তারপর তারা 
আবার এঁ সব বাতির নিকট চলে আসে”। মুসলিম, হাদীস নং: ১৮৮৭ ৷ আব্দুল্লাহ বিন উমর রা, 
এর হাদীস রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ এরশাদ করেন, 

8 ১b a2 sl EEL sl ৩ ul sil dl ais ale 28 Ss 13) পা ol 

Cll os dl las G> ais a J UN al 30 

অর্থ, যখন তোমাদের কেউ মারা যায় তখন সকাল বিকাল তার অবস্থান কোথায় হবে তা তুলে ধরা 
হয়। যদি লোকটি জান্নাতী হয়, তার জান্নাতের অবস্থান তাকে দেখানো হয়, আর যদি লোকটি 
জাহান্নামী হয়, তবে তাকে জাহান্নামের অবস্থান দেখানো হয়। তাকে বলা হয়, এ তোমার 
অবস্থান আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের দিন তোমাকে এখানে প্রেরণ করবেন। বুখারি, 
১৩৭৯, মুসলিম: ২৮৬৬ ৷ আল্লামা ইবনুল কাইয়ুম রহ. বলেন, রুহকে পেশ করা দ্বারা এ কথা 
প্রমাণিত হয় না রুহগুলো কবরে বা কবরের আশপাশে বরং এ কথা প্রমাণিত হয়, কবরের 
সাথে রুহের সম্পৃক্ততা রয়েছে; তার আসনে রুহকে পেশ করা হয়ে থাকে| কারণ, রুহের 
অবস্থা ভিন্ন একটি অবস্থা রয়েছে। রূহ কখনো সময় রফিকে আ'’লাতে অবস্থান করে, কিন্তু 
দেহের সাথে সম্পৃক্ত । ফলে যখন কোন ব্যক্তি তাকে সালাম দেয়, সে তার স্বীয় অবস্থান থেকে 
সালামের উত্তর দেয়। দেখুন- আল্লামা সুয়ুতীর ব্যাখ্যা সুনানে নাসায়ীতে পৃ: ১০৯/৪। 

19 


“কখনো নয়, নিশ্চয় নেককার লোকদের আমলনামা থাকবে 
ইল্লিয়ানে | কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্রান’ কী” '%? 


অর্থ জান্নাত, অথবা সপ্তম আকাশে আরশের নিচে অবস্থিত একটি 
স্থান’*| 

শব্দটি ‘উলু শব্দ হতে নির্গত| যখন কোন বস্তু উপরে অবস্থান 
করে, তখন তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার মহত্ব বাড়তে থাকে। 
এ কারণেই আল্লাহ রাব্বুল আলামীন তার বড়ত্ব ও মহত্ব বর্ণনা 
করতে গিয়ে বলেন, [১৭ 44 {© Se L 5H G5) 
“কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যান’ কী”? 

ইমাম ইবন্‌ কাসির রহ. আল্লাহর বাণী- ০; 3; যো 35) 
[99:০৬] {6 5,565 “আকাশে রয়েছে তোমাদের রিযিক ও 
প্রতিশ্রুত সব কিছু” 4! এর তাফসীরে বলেন, এখানে তোমাদের 
রিযিক অর্থ বৃষ্টি আর তোমাদের যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার 
অথ হল, জান্নাত) €* )(43 | 


38. সূরা আল-মুতাফফিফিন, আয়াত: ১৮-১৯ 

39. তাফসীরে বগবী, ৪৬০/৪, তাফসীরে ইবন কাসীর ৪৮৭/৪। 

40. আল্লামা ইবন্‌ কাসীর, তাফসীরুল কুরআনুল আজীম, ৪৮৭/৪। 

41. সূরা আয-যারিয়াত, আয়াত: ২২। 

42. আল্লামা ইবনে কাসীর, তাফসীরুল কুরআনুল আজীম, ২৩৬/৪।| 
20 


জাহান্নামের স্থান: 
(Oia S © ss Lb DIL © Fe BEAT HS IE 
[A YN :0vbll] 
“কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা সিজ্জীনে| কিসে 
তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী? লিখিত কিতাব” | এ বিষয়ে ইমাম 
ইবনে কাসীর রহ., ইমাম বগবী রহ. ও ইমাম ইবনে রজব রহ. 
একাধিক হাদিস উল্লেখ করেন, তাতে তিনি বলেন, সিজ্জীন হল, 
সপ্ত যমীনের নিচে। অর্থাৎ, যেমনি-ভাবে জান্নাত সাত আসমানের 
উপরে অনুরূপভাবে জাহান্নাম সপ্ত যমীনের নীচে একটি স্থান'“*| 
Cb sm ly S53 Ah MLS Ul “ ॥ [“হে আল্লাহ আমরা 
তোমার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় 
চাই”) 


43. ইমাম বুখারির বর্ণিত হাদিসে অতিবাহিত হয়েছে। হাদীস নং ২৭৯০, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 5,5, 454 ০) 4 Ll Sb al Lb dil AL 3 


EAE 
“তোমরা যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফিরদাউস কামনা করবে। 
কারণ, তা হল, উত্তম জান্নাত উৎকৃষ্ট জান্নাত ও উন্নত জান্নাত । এ জান্নাতের উপর রয়েছে পরম 
44. দেখুন তাফসীরে বগবী, ৫৪৮/৪, তাফসীরে ইবনে কাসীর ৪৮৬, 8৪৮৭/৪ জাহান্নাম থেকে ভয় 


পদর্শন ইবনে রজবের পৃ: ১-৬২ অনুরূপভাবে ইমাম ইবনুল কাইয়ুমের হাদীয়ুল আরওয়াহ ইলা 
বিলাদিল আফরাহ, পৃ:৮২-৮৪। 
45. আল্লাহর নিকট আমাদের প্রার্থণা আল্লাহ যেন লেখকের দু'আ কবুল করেন। তাকে এবং তার 
সহকর্মী যিনি তার সাথে মারা যান উভয়কে শহীদদের উচ্চ আসনে আরোহণ করান। কারণ, 
21 


দ্বিতীয় অধ্যায়: 
জান্নাতীদের নেয়ামত ও জাহান্নামীদের আযাবের বর্ণনা 
প্রথম পরিচ্ছেদ: জান্নাতীদের নেয়ামতসমূহ। 
প্রথম আলোচনা- জান্নাতীদের মানসিক শান্তি 
দ্বিতীয় আলোচনা- জান্নাতীদের দৈহিক শান্তি 
দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নামীদের আযাব বা শাস্তি 
প্রথম আলোচনা: জাহান্নামীদের মানসিক আযাব বা শাস্তি 
দ্বিতীয় আলোচনা: জাহান্নামীদের দৈহিক আযাব বা শাস্তি 
প্রথম পরিচ্ছেদ: 


জামন্নাতীদের নেয়ামতসমূহ 
প্রথম প্রকার নেয়ামত: মনস্তাত্বিক নেয়ামত: 


‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


তিনি সম্মানী তিনি রহমান। আর মহান স্থানে তাদের উভয়কে তাদের মাতা-পিতার সাথে একত্র 
করেন। 


22 


Sd AGES RELY fol bE MN Bt Sy Sls At Sh 
Uy 10043 Ne) J U3 ls BA aay bo) 
Us dls lol Di dL libs, ob 5) 
tS or 33l ngh Sl ONS RAS yr Pl SLY 

RON BE RENT NET 


জান্নাতবাসী! উত্তরে তারা বলবেন: হে রব, ‘আমরা তোমার 
যাবতীয় কল্যাণ তোমারই হাতে’ তখন আল্লাহ তাদের বলবেন, 
রব রাজি-খুশি না হওয়ার কি আছে? তুমি আমাদের এমন 
সবকিছু দিয়েছ, যা তুমি তোমার আর কোন মাখলুককে দাওনি। 
তারপর আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও উত্তম 
কিছু দান করব? তখন তারা বলবে, কোন জিনিস এর চেয়ে 
উত্তম? তখন আল্লাহ ঘোষণা দেবেন, “তোমাদের প্রতি আমার 
সন্তুষ্টি অবধারিত, আমি আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব 
না” *€ | 


46. মুত্তাফাকুন আলাইহ : বুখারি, কিতাবুর রিকাক, জান্নাত ও জাহান্নামের আলোচনা, হাদীস নং! 
৬৫৪৯। মুসলিম, জান্নাত ও জান্নাতের নেয়ামতসমূহের আলোচনা অধ্যায়, পরিচ্ছেদ: 
জান্নাতীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামীন এর সন্তুষ্টি তাদের প্রতি তিনি আর কোন দিন 
অসন্তুষ্ট হবেন না, হাদিস নং: ২৮২৯। 


23 


47. মনস্তাত্বিক নেয়ামত বিষয়ে আবু সাঈদ খুদরী রা. হতে আরো বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ এরশাদ করেন, 

His 035 Jo AL lb JUS Uy LL 8 B35 CL SS SS LD ex ob ol) 

Oy OS fs 0325 J UU lb Jy ol is os 083 Os OSS 

ty D5 315 0 fal by op2 DG 315 LL Jol Gl 5 CE 2 253 oA lin x5 08 

“মৃত্যুকে কিয়ামতের দিন একটি মেষের আকৃতিতে উপস্থিত করা হবে এবং জান্নাত ও জাহান্নামের 
মাঝে রাখা হবে। তারপর বলা হবে, হে জান্নাতবাসী তোমরা একে চেন? তখন তারা মাথা উঁচু 
করবে এবং দেখে বলবে, হ্যাঁ আমরা চিনি, এ হল মৃত্যু। তারপর জাহান্নামীদের বলা হবে, হে 
জাহান্নামবাসী, তোমরা একে চেন? তখন তারা মাথা উঁচু করবে এবং দেখে বলবে, হ্যাঁ আমরা 
চিনি, এ হল মৃত্যু। তারপর আদেশ দেয়া হবে যবেহ করার জন্য। তখন তাকে যবেহ করা 
হবে। তারপর জান্নাতীদের বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা জান্নাতে চিরদিন থাকবে আর 
কোন দিন তোমরা মৃত্যুবরণ করবে না। এবং জাহান্নামীদের বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা 
জাহান্নামে চিরদিন থাকবে, আর কোন দিন তোমরা মৃত্যুবরণ করবে না। সহীহ মুসলিম, হাদীস 
নং ২৮৪৯। আব্দুল্লাহ বিন ওমর রা. হতেও অনুরূপ বর্ণিত । তাতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম’ বলেন, 


(oe > dg loll sl 3১s > JI x2 sl 3১2 

“তখন জান্নাতীদের আনন্দ আরো বৃদ্ধি পাবে। আর জাহান্নামীদের অশান্তি আরও বৃদ্ধি পাবে”| 
সহীহ মুসলিম, হাদীস নং ১৮৫০ । আর মনস্তাত্বিক নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হল, 
আল্লাহর চেহারার দিকে তাকানো। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 2415 23০) 


১ [07:54] {6 35055 “যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম (জান্নাত) 


এবং আরও বেশি কিছু”| [সূরা ইউনুস, আয়াত: ২৬] আয়াতে ‘আল-হুসনা’ অর্থ জান্নাত আর 
“যিয়াদা’ বা আরো বেশী কিছু অর্থ আল্লাহর দিকে তাকানো । আল্লাহ তা'আলা আরও বলেন, 
455 34; ৬০ 55% ৬ এ) “তারা যা চাইবে, সেখানে তাদের জন্য তাই থাকবে 


[rol 


এবং আমার কাছে রয়েছে আরও অধিক”| সূরা ক্কাফ, আয়াত: ৩৫] এখানে “মাষিদ’ বা অধিক 
দ্বারা উদ্দেশ্য আল্লাহর চেহারার দিকে তাকানো । আল্লাহ তা'আলা আরও বলেন, ১4% 43} 


7 


এগ 0:21 {6 555 ৬5 41 6 5725 “সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল । তাদের 


24 


জান্নাতীদের দ্বিতীয় প্রকার নেয়ামত: মনস্তাত্বিক নেয়ামত ও শান্তি: 
'ক- জান্নাতের নহরসমূহ: আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


HEI pol FE 5 BIE US ST 50 3 SEL IE) 
dG Ke 5356; ES ED 55% Lis HS 
CLs EG HE Bh SS LE of Bs SAF os G3 


ই 


[0:21 {OO RT EES CF 


“মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হল, 
তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ 
পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং 
আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব 
ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা| তারা কি 
তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত 
পানি পান করানো হবে ফলে তা তাদের নাড়িভুঁড়ি ছিন্নাঘবিচ্ছিন্ 
করে দেবে”? 


রবের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী”| সূরা কিয়ামাহ, আয়াত: ২২, ২৩] হাদিসে বর্ণিত আছে যে, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


IAs 2 ei] Cot BEd on dl colin ETE 
“তারপর পর্দা খোলা হবে, [তখন তারা আল্লাহর দিকে তাকাবে] জান্নাতীদেরকে তাদের প্রভুর 
দিকে তাকানোর চেয়ে বড় প্রিয় আর কোন কিছু দেয়া হয়নি”| সহীহ মুসলিম, হাদিস নং: 
১৮১] 
*, সূরা মুহাম্মদ, আয়াত: ১৫। 


25 


আয়াতের তাফসীর: মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া 
হয়েছে তার দৃষ্টান্ত অর্থাৎ গুণাগুণ হল- তাতে রয়েছে নির্মল 
পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি। এ 
কথার অর্থ, পঁচে গলে যার স্বাদ পরিবর্তন হয়নি এবং দুর্গন্ধ 
ছড়ায়নি | 


‘এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা’ তাকে পা পৃষ্ট করেনি 
এবং ইতঃপূর্বে হাত বদল হয়নি। ‘তথায় তাদের জন্য থাকবে সব 
ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা| তারা কি 
তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে’ অর্থাৎ যারা এ ধরনের 
নেয়ামতসমূহের মধ্যে থাকবে তারা কি ওদের মত হবে, যারা 
চিরদিন জাহান্নামে থাকবে? €9)০০]| 


49. তাফসীরে বগবী: ১৮১/৪, তাফসীরে ইবনে কাসীর: ১৭৭/৪। 

50. জান্নাতের নহরসমূহের মধ্যে রয়েছে, হাউজে কাউছার যা একমাত্র রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম’কে দেয়া হয়েছে। এর দু'প্রান্ত মর্মর পাথরে শোভিত ৷ অন্য বর্ণনায় এসেছে, ‘এর দু’ 
প্রান্ত কারুকার্যপূর্ণ মর্মর পাথরে সুশোভিত’ ৷ সহীহ বুখারী, ৪৯৬৪ ও ৬৫৮১। 

আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ এর হাউজ কিয়ামতের মূহুর্তে তার প্রস্থ একমাসের 
রাস্তা আর দৈর্ঘ্য আসমান ও যমীনের দূরত্বের সমান দূরত্ব। যে ব্যক্তি সে হাউজ থেকে একবার 
পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। সহীহ বুখারি, হাদীস নং ৬৫৭৯, সহীহ 
মুসলিম, হাদীস নং ২২৯২ অচীরেই এমন একটি দিবস আসবে, সেদিন এ হাউজ হতে 
প্রতিহত করা হবে, কতক লোকদের আমরা আল্লাহর নিকট নিরাপত্তা চাই। 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

lr Pel lb ems G3 J 5 dims rE Flay Bs abel 2 All Ye 020) 

Ld od inl 1G, Usa AE ol God Gn db dia ol Ll SY SS) das 

LOCA 3p eg TOMY Sp Al] 


26 


দুই, তিন- ‘হুর’ তথা সুন্দরী নারী ও জান্নাতীদের বাসস্থান: 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


5 


SAK © SE NG LE SL SEES 1 BE Bol Sed) 


“সেখানে থাকবে এমন নারীগণ যাদের দৃষ্টি সীমাবদ্ধ থাকবে 
না কোন জিন”। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


ৰ্ঘ&ে Go 3 3152 ® SS Jk [GS CE 53 


[St 08 :da3l dl] 


“আর থাকবে ডাগর-চোখা হুর, যেন তারা সুরক্ষিত মুক্তা, তারা যে 
আমল করত তার প্রতিদানস্বরূপ"। আল্লাহ রাব্বুল আলামীন 
আরও বলেন, 


“অবশ্যই আমার সাহাবাদের কতক লোক কিয়ামতের দিন (আমার হাউজের নিকট) আমার 
উদ্দেশ্যে আগমন করবে'। অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ 
বলেন, “এমন এক সম্প্রদায়ের লোকেরা আগমন করবে, যাদের আমি চিনি এবং তারাও 
আমাকে চিনে। তারপর তাদের মাঝে ও আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। তখন আমি 
বলব, তারা আমার উম্মত তাদের কেন বাধা দাও? তখন বলা হবে, তুমি জাননা, তারা তোমার 
পর কি কি আবিষ্কার করেছিল! এ কথা শোনে আমি যারা আমার পর [আমার দ্বীনের মধ্যে] 
পরিবর্তন পরিবর্ধন করেছিল তাদের জন্য বলব, দুর হও, দুর হও”| আব্দুল্লাহ ইবন আব্বাস রা. 
বলেন, ৮ শব্দের অর্থ {4} দূর হও । সহীহ বুখারি, হাদিস নং ৬৫৮৩, সহীহ মুসলিম, হাদিস 
নং ২২৯২। 


27 


[0 LO 1s 154 E235) ES BY AEE 


মিলায়ে দেব ডাগর-চোখা হুর-এর সাথে”| রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


Lb lee Bb F 3S 0 os B58 5313) 0 LS LLG) 
toni eds 202 non 


“জান্নাতের মধ্যে মর্মর পাথরে সুশোভিত গোলাকার তাঁবু রয়েছে 
যার প্রস্থ ষাট মাইল। তাঁবুগুলোর প্রতিটি কোণে কিছু লোক 
রয়েছে, তার এক কোণে যারা থাকবে তারা অপর কোণের 


লোকদের দেখতে পাবে না| মুমিনরা তাদের উপর ঘুরে বেড়াবে 
)61 
| 


আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতীতের বাসস্থান ও জান্নাতের রুম 
সমূহের বর্ণনা দিয়ে বলেন, 


51. মুত্তাফাকুন আলাইহ : সহীহ বুখারি, তাফসীর অধ্যায়, সূরা আর-রহমান এর তাফসীর: হাদীস 
নং: ৪৮৭৯ ৷ সহীহ মুসলিম, জান্নাত ও তার নেয়ামতসমূহের বর্ণনা অধ্যায়, পরিচ্ছেদ: জান্নাতের 
তাঁবু সমূহের আলোচনা, হাদীস নং: ২৮৩৮। সহীহ মুসলিমের অপর এক বর্ণনায় এসেছে, 
রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

Um orm NG Uh G8 50 33 or it LNG NOD 

“জান্নাতে মুমিনদের জন্য মণি মুক্ত দ্বারা একটি তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য আসমানে ষাট মাইল। 
উভয় বর্ণনায় বর্ণিত দৈর্ঘ্য ও প্রস্থের বর্ণনার মধ্যে কোন পার্থক্য নাই । জান্নাতের প্রশস্ততা 
সমতল হওয়ার দিক বিবেচনায় ষাট মাইল । আর জান্নাতের দৈর্ঘ্য আসমানে ষাট মাইল সুতরাং 
জান্নাতের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়টি বরাবর । ইমাম নববী, শরহে সহীহ মুসলিম, দেখুন: ১৭৫/১৭ ৷ 

28 


5,25 


Es B58 BF 5 ESS i sll =) 
[¢ AMO Sul TUL YN hf SE 5 খা 


কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরও কক্ষ! তার নিচ দিয়ে 
নদী প্রবাহিত| এটি আল্লাহর ওয়াদা; আল্লাহ ওয়াদা খেলাফ করেন 
না” *| 


নেককার বান্দাদের বিষয়ে বর্ণনা দিয়ে বলেন, তাদের জন্য 
রয়েছে, জান্নাতে কামরাসমূহ। অর্থাৎ উঁচু উঁচু প্রাসাদ। % + 
“5.58 “যার উপর নির্মিত আছে আরও কক্ষ’ অর্থাৎ, এক 
তলার উপর আরেক তলা, অত্যন্ত মজবুত, সু-সজ্জিত ও সু-উচ্চ 
কামরা সমূহ *| 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


dl bic asl rp bly debi or bib 2b LLG oN 
do fm 5h Hall by 4D ON oll abl LIS 
(els wlll JL 


* সূরা আয-যুমার, আয়াত: ২০। 
53. দেখুন- আল্লামা ইবনে কাসীরের তাফসীরুল কুরআন আল আধযীম, পৃ: ৬৭২/৪। 
29 


জান্নাতে এমন কতক কামরা আছে, যার বাহির থেকে ভিতর এবং 
ভিতর থেকে বাহির সবকিছু দেখা যায়| এ কামরাগুলো আল্লাহ 
খাওয়ায়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নিয়মিত সাওমের 
পাবন্দি করে, সালামের প্রসার করে এবং রাতে মানুষ যখন ঘুমায়, 
তখন সালাত আদায় করে *| 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’কে জান্নাতের ঘরসমূহ 


bless HS lal Sey anak ge Leds deni beh 
y, I, ls y, a = Ei ular; ES bla, Bl 


“জান্নাতের একটি ইট রুপার অপরটি স্বর্ণের আর তার আস্তর 
হল, মিসক। আর তার সূরকী হল, মুণি মুক্তার পাথর! জান্নাতের 
মাটি হল, যাফরান| যে ব্যক্তি জান্নাতে একবার প্রবেশ করবে, সে 
জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে কখনো সে হতাশ হবে 


54. আহমদ, মুসনাদ ৩৪৩/৫, ইবনে হিব্বান ৬৪১, তিরমিযি আলী রা. হতে, অধ্যায়: জান্নাতের 
বর্ণনা, পরিচ্ছেদ: জান্নাতের রুমসমূহের বর্ণনা । হাদিস নং ২৫২৭ ৷ আল্লামা আলবানী সহীহ 
সুনান আত-তিরমিযিতে হাদিসটিকে হাসান বলে আখ্যায়িত করেন। জামে তিরমিযি: ২২০/২ 
হাদিস নং ২১১৯ ৷ 

55. মাটি; যা দেয়ালের সাথে আস্তর হিসেবে ব্যবহার করা হয়। দেখুন, আন-নিহায়া হাদীসের 
শব্দের অর্থ সমূহের বর্ণনায়, পৃ: ৩৫৭/৪। 

30 


না, জান্নাতে চির কাল থাকবে তাতে সে কখনো মরবে না, তাদের 
কাপড় কখনো পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনো শেষ 
হবে না” 56 


কাব্যগ্ুন্থে জান্নাতের আসনসমূহ ও তার সৌন্দর্যের বর্ণনা দিতে 
গিয়ে বলেন, 


“তোমাদের মধ্যে যে ব্যক্তি সুসংহত ও মজবুত কাবা যাকে পাথর 
ও খুঁটির দ্বারা আবৃত করা হয়েছে তার তাওয়াফ করে, সে সর্বদা 
সাফা মারওয়া ওয়াদিয়ে মুহাস্সার ও দুটি সবুজ রেখার মাঝে 
দৌড়তে থাকে| সে মিনার নিকটে যাওয়ার জন্য চেষ্টা করছে 
কিন্তু খাইফ তাকে নিকটে যাওয়া থেকে প্রতিরোধ করছে”| 


তিনি আরও বলেন, “যারা তাদের চক্ষুকে বিরত রাখে, তারা 
তাদের প্রিয়া ছাড়া অন্য কোন মাহবুবকে তালাশ করে না| তাদের 
চোখ তাদের প্রিয় মানুষটির মধ্যেই সীমাবদ্ধ থাকে| অন্য কোন 
যুবকের প্রতি তার দৃষ্টি যায় না”। 


তিনি আরও বলেন, “এ লোক তার চোখ বিরত রাখার নয়, যে 
দূর্বল| সুতরাং তারা দুই প্রকার| হে চক্ষু উন্ুক্তকারী ব্যক্তি, 


56. তিরমিযি, জান্নাতের বর্ণনা অধ্যায়, পরিচ্ছেদ: জান্নাতের গুণাগুণ ও নেয়ামত সমূহের বর্ণনা, 
হাদিস নং ২৫২৬, আহমদ ৩০৫/২। আল্লামা আলবানী রহ, বিশুদ্ধ তিরমিযিতে হাদীসটিকে 
সহীহ বলে আখ্যায়িত করেছেন, পৃ: ৩১১/২। 

31 


অবশ্যই পরবর্তীতে শাস্তির মুখোমুখি হতে হবে| সে অবশ্যই 
সৌন্দর্য ও অনুগ্রহ উভয়টি থেকে খালি হবে। 


তিনি আরও বলেন, “হে জ্ঞানীজন! তুমি জান্নাতের আসনসমূহের 
বর্ণনা শোন! তারপর তুমি তোমার জন্য ডাগর চোখ বিশিষ্ট নারী 
যারা সৌন্দর্য ও সৃষ্টির দিক বিবেচনায় পরিপূর্ণ এবং সর্বাধিক 
সুন্দর নারী হিসেবে পরিগণিত” |)(57 


ব্যাখ্যা দানকারী বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
[0-223] {© ৯:০ ১51455953} “আর আমি তাদেরকে 
মিলায়ে দেব ডাগর-চোখা হউর-এর সাথে” | 


আল্লামা মুজাহিদ বলেন, ১! শব্দটি ॥)১5> শব্দের বহুবচন 
‘হুর’ বলা হয়-কুমারী নারী, ধবধবে সাদা, কালো চোখ বিশিষ্ট 
সুন্দরী নারী যাদের দিকে তাকালে তাদের দেহের আকৃতি ও 
দৈহিক সৌন্দৰ্য দেখে চক্ষুদ্ধয় অভিভূত হয়| 


কিন্তু বিশুদ্ধ হল, ,,4। শব্দটি নির্গত হল, (| & ১:2! হতে। 
অর্থাৎ, কঠিন ধবধবে সাদা যার মধ্যে রয়েছে, কঠিন কালো| মোট 
কথা তার মধ্যে দুটি অর্থই বিদ্যমান” 6,০] 


57. আল্লামা ইবনুল কাইয়্যুমের কাসিদার ব্যাখ্যা আহমদ বিন ঈসার ৫৪২/২ -৫৪৮। 
₹, সূরা আত-তুর. আয়াত: ২০ 
59. আল্লামা ইবনুল কাইয়্যুমের কাসিদার ব্যাখ্যা আহমদ বিন ঈসার ৫৪২/২ -৫৪৮। 
60. হুরদের গুণাগুণ সম্পর্কিত হাদিস অনেক ৷ অনুরুপভাবে জান্নাতীদের আবাস স্থানের গুণাগুণ 
সম্পর্কিত হাদিসও অনেক।| নিম্নে সংক্ষেপে কয়েকটি হাদিসের কথা আলোচনা করা হল। হুরের 
32 


বর্ননা সম্পর্কে অনেক হাদিস বর্ণিত। যেমন আবু হুরাইরা রা. হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 
sell lB B53 SS Al oe 55h ly SADA lie fo EL OS 5 dl ol 
tol 2G by ll ahs or bai SUS Sem FE EAH 
“প্রথম গ্রুপ যেটি জান্নাতে প্রবেশ করবে, তারা চৌদ্দ তারিখের চাঁদের আকৃতিতে প্রবেশ করবে, 
তারপর যারা জান্নাতে প্রবেশ করবে, তারা আকাশে প্রজ্জলিত নক্ষত্রের মত হবে। তাদের 
প্রত্যেকের জন্য দুইজন স্থী থাকবে তাদের স্ত্রীদের সৌন্দর্য এত বেশি হবে, চামড়ার উপর দিয়ে 
তাদের পায়ের নলার মগজ দেখা যাবে। আর জান্নাতে আশ্চর্য্য বলতে কিছু নাই”| সহীহ বুখারি, 
হাদিস নং ৩২৪৫, ৩২৫৪, ৩৩২৭ আর সহীহ মুসলিমে এ শব্দে হাদীস নং ২৮৩৪ ৷ আনাস রা. 
হতে হাদিস বর্ণিত, 
ie, eo Len lb S54 es be S55 231 jal de ABELL fal ls Al ol gs 
ts by dln 2b 
“জান্নাতের কোন নারী যদি যমীনবাসীর উপর উঁকি মারত, তাহলে সমগ্র দুনিয়া আলোকিত হয়ে 
যেত, আসমান ও মধ্যবর্তী স্থান সুঘাণে পরিপূর্ণ হয়ে যেত। তাদের মাথার উপর যে ওড়না 
ব্যবহার করা হয়, দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা হতে অধিক উত্তম”| বুখারি হাদিস নং 
৬৫৬৮, ২৭৯৬ ৷ আব্দুল্লাহ বিন মাসউদ রা. হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ 
বলেন, 
BE SS 03 Yo El oad UA dl sys reds BS LA OS 25 Uh 
ls or bere G3 AS Lm 29) F Ge dl or Oh) FE 25 Hl) 
Clad BISA SH LS Ll te 
“প্রথম দল যেটি জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা চৌদ্দ তারিখের চাঁদের মত উজ্জল 
হবে। আর দ্বিতীয় জামাত যারা জান্নাতে প্রবেশ করবে, তারা আসমানে প্রজ্জলিত নক্ষত্র হতেও 
অধিক সুন্দর হবে। তাদের প্রতিটি ব্যক্তির জন্য হুরে ঈন’ থেকে দুটি করে স্ত্রী থাকবে। আর 
প্রতিটি স্ত্রীর জন্য সতুরটি চাদর থাকবে । তাদের পায়ের গোড়ালীর মগজ তাদের চামড়ার উপর 
থেকে দেখা যাবে। আর তাদের চাদরের সৌন্দর্য হল, সাদা কাঁচের গ্লাসে লাল মদের মত”| 
তাবরানী, আল-মু'জাম আল-কাবীর ১৬০/১ হাদিস নং ১০৩২১, আল্লামা ইবুল কাইয়ুম রহ. 
হাদিয়ুল আরওয়াহ, পৃ: ৩৪৬ কিতাবে লিখেন, এ হাদিসটির সনদ বুখারির শর্তানুযায় সহীহ 
আর আল্লামা হাইসামী মাজমায়ুয যাওয়ায়েদ ৪১১/১০ কিতাবে লিখেন, ইবনে মাসউদ 
হতে বর্ণিত হাদিসটির সনদ বিশুদ্ধ । 


33 


জান্নাতীদের ঘর-বাড়ী, প্রাসাদ ও বাসস্থান সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত, যেমন আবু হুরাইরা 
রা. হতে বর্ণিত, তিনি বলেন, 

CALS rd Sp lap Al Sh Ly ade Bl Ye glob 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ ওমর রা. এর জান্নাতে একজন রমণী ও একটি স্বর্ণের 
প্রাসাদ দেখতে পান। বুখারি হাদিস নং: ৩২৪২, ৭০২৪ এবং মুসলিম: ২৩৪৯, ২৩৪৫ অপর 
একটি হাদিসে বর্ণিত- 

VY ies pr L413 ees os Ln Of rls os 2 Bl Ge Al dL ade Br op) 
UBD a AS 
একবার জিবরীল আ. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ এর নিকট এসে তাকে নির্দেশ দেন 
তিনি যেন খাদিজা রা. এ সু-সংবাদ দেন, জান্নাতে তার জন্য মণিমুক্তা দ্বারা একটি বাড়ী রয়েছে, 
যাতে কোন প্রকার ছিদ্র নাই এবং কোন ফাটল নাই । বুখারি হাদিস নং ৩৮২০ এবং মুসলিম 
২৪৩২ এখানে === শব্দের অর্থ গোলাকার মণি মুক্তা। আবার কেউ কেউ বলেন, মণিমুক্তা ও 
ইয়াকুত পাথর খচিত ঘর ৷ ফতহুল বারী ১৩৮/৭ ৷ ওসমান রা. হতে বর্ণিত রাসূল. বলেন, 
CLG En dls dls G1 
“যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তা'আলা জান্নাতে তার জন্য একটি 
ঘর নির্মাণ করবে” । মুসলিম: ৫৩৩ বুখারি: ৪৫০ শব্দগুলো মুসলিমের ৷ উম্মে হাবীবা রা. হতে 
বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 
Gomi AAG ABMS Ninh Cs LS ise GSR EB ba ds 2 bo) 
(Ee 
“যদি কোন ব্যক্তি প্রতিদিন ফরয সালাত ছাড়া বার রাকাত নফল সালাত আদায় করে, আল্লাহ 
তা'আলা তার জন্য জান্নাতে একটি বাড়ী বানাবে । অথবা তার জন্য জান্নাতে একটি বাড়ী 
বানানো হবে। সহীহ মুসলিম-৭২৮। ইমাম তিরমিযি ব্যখ্যা করে বলেন যে, এখানে সালাত দ্বারা 
উদ্দেশ্য হল, সুন্নাতে রাওয়াতেব সমূহ৷ 
আর কামরাবাসীদের জান্নাতে অধিক সম্মান ও উচ্চাসন থাকবে। এ কারণে আবু সাঈদ খুদরী 
রা. এর হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 
HEA or SNL op PLS SSN OAS LS E5 SA Jal Opnl7d SH al ol 
SE EM uh UE opt sls Y els Js AS hl Jy bAIG tees be Joli oll 
0 onl soy db al Jo 2 


34 


চার, পাঁচ: জান্নাতীদের খাদ্য ও পানীয়: 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


০% ক ৩ ও লা hl £3 dl 35) 
15 5 2 sais 16 DS 355 2 Ge 185 Ck S83 
[te SANG SE G3 EE EBT lS Cit ey 
“আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে 
সুসংবাদ দাও যে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ 
দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ| যখনই তাদেরকে জান্নাত থেকে 
কোন ফল খেতে দেয়া হবে, তারা বলবে, ‘এটা তো পূর্বে 
আমাদেরকে খেতে দেয়া হয়েছিল’। আর তাদেরকে তা দেয়া হবে 
সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পূতঃপবিত্র স্ত্রীগণ 
এবং তারা সেখানে হবে স্থায়ী” €'| আল্লাহ রাব্বুল আলামীন আরও 

বলেন, 


“নিশ্চয় জান্নাতীরা জান্নাতে তাদের মাথার উপর থেকে কামরাবাসীদের দেখতে পাবে যেমনটি 
দেখতে পাবে প্রজ্জলিত নক্ষত্র আসমানের পশ্চিম বা পূর্ব প্রান্তে উদীয়মান| জান্নাতীদের মধ্যে 
তাদের মর্যাদা ও সম্মান অধিক হওয়ার কারণে সাহাবীরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, 
এতো নবীদের স্তর এ স্তরে নবীরা ছাড়া অন্য কেউ পৌছতে পারবে না৷ তখন রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বললেন, হ্যাঁ, আমি সে সত্ত্বার কসম করে বলছি যার হাতে আমার জীবন, 
তারা হল, এ সব লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নবীদের বিশ্বাস করেছেন। 
সহীহ মুসলিম-২৮৩১। 

“সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫। 


35 


EB AL LK © SES Le SH; © 5785 J 3 ET IY 
[tt 4 :DANL © ll S54 DHS UO SSS CS; 
“নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণা-বহুল স্থানে, আর ফলমূল- 
এর মধ্যে, যা তারা চাইবে। (তাদেরকে হা ‘তোমরা যে 


আমল করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্তির সাথে পানাহার কর; 
সৎকর্ম-শীলদের আমরা এমন-ই প্রতিদান দিয়ে থাকি” **| 


আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
[¢\ SING 5 4S SE 55 © CASES CS HSS) 


“আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফল নিয়ে। আর 
পাখির গোস্ত নিয়ে, যা তারা কামনা করবে” | 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


sl Ny osbsses Dy 3b Ny oxy es HL SY 
LS edly dl Ot BLA ES ss I lt IT, 
( ati ৫৬ 


“জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে, কিন্তু তারা জান্নাতে 
পেশাব পায়খানা করবে না এবং তাদের নাক দিয়ে কোন সর্দি 


%, সূরা আল-মুরসালাত, আয়াত: ৪১-৪৪ । 
“, সূরা আল-ওয়াকেয়া, আয়াত: ২০, ২১। 


36 


বের হবে না| তাদের খাদ্যগুলো হবে মিসকের ফোটার মত একটি 
ঢেকুর মাত্র| তাদের মুখ থেকে তাসবীহ ও তাহমীদ নিশ্বাসের মত 


64 65 
বের হতে থাকব ', "| 


64. সহীহ মুসলিম, কিতাবুল জান্নাহ ও নেয়ামতসমূহের বর্ণনা । পরিচ্ছেদ: জান্নাত ও জান্নাতীদের 
গুনাগুণের বর্ণনা এবং তাদের তাসবীহ- হাদিস নং ২৮৩৫ 
65. জান্নাতীদের আল্লাহ তা'আলা কত নেয়ামত দান করবেন তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে 


না। যেমন আবু হুরাইরা রা. হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


AVL A AS ke bs VN, cam ONY, 5b 4° YL Ll SN S30 ids dl da 


LW 520 (OO SIE EE SEB SBC LE LS BY ie 


“অতঃপর কোন ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা 
যা করত, তার বিনিময়স্বরূপ” [সূরা আস-সাজদা, আয়াত: ১৭] আল্লাহ তা'আলা বলবেন, আমি 
আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস তৈরি করেছি যা কোন চোখ কখনো দেখেনি, 
কোন কান শুনেনি এবং কোন মানুষের অন্তর কখনো তা চিন্তা করেনি । তোমরা যদি চাও এ 
কথার সমর্থনে এ আয়াত- ( © 53 6 5 3 EB SL ELLE SH 
[)V ০০] “অতঃপর কোন ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে 


রাখা হয়েছে, তারা যা করত, তার বিনিময়স্বরূপ”।| [সূরা সেজদা, আয়াত: ১৭] - তিলাওয়াত 


করতে পার। বুখারি-৩২৪৪, মুসলিম-২৮২৪| আবু হুরাইরা রা. হতে বর্ণিত হাদীসে এসেছে, 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


J slo) ll 8 E53 SS Il be cosh MS ADL Dl ipo de LLNS i dgh 
AMEN ley ll et nM bil obs Vy 0 Ns Ob5%3 Ys 030 
tll BCLS om pT tal ir0 dr mb Jo GSE dr coil 1 tr lly all 390 


37 


“সর্ব প্রথম যে দলটি জান্নাতের প্রবেশ করবে তার আকৃতি হবে চৌদ্দ তারিখের চাঁদের আকৃতি । 
তারপর যারা তাদের কাছাকাছি জান্নাতের প্রবেশ করবেন, তাদের আকৃতি হবে আকাশে 
প্রজ্জলিত নক্ষত্রের মত, তারা সেখানে পেশাব করবে না, পায়খানা করবে না, তাদের কোন থুথু 
হবে না, তাদের চিরনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে মিশকের, তাদের স্ত্রীরা হবে ডাগর চোখ 
বিশিষ্ট হুর। তাদেরকে একই ব্যক্তির আকৃতিতে সৃষ্টি করা হবে। অর্থাৎ, তাদের পিতা আদম 
আ. এর আকৃতি| তাদের দৈর্ঘ্য হবে ষাট গজ। অপর এক বর্ণনায় বর্ণিত রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

Yes SEN id or pl sly or Be oe Sp be al F 0m) FE 2 Fo 

[2834 2822 colas 43327 3254 3246 3245 gd ul J Lo res tls 

“প্রতিটি জান্নাতীর জন্য দু'জন করে স্ত্রী থাকবে, তারা এত সুন্দর হবে, তাদের চামড়ার উপর দিয়ে 
তাদের পায়ের গোড়ালীর মগজ পর্যন্ত দেখা যাবে। জান্নাতীদের মধ্যে কোন ধরনের বিভেদ ও 
মতবিরোধ থাকবে না, কোন ধরনের হিংসা-বিদ্বেষ থাকবে না। তাদের অন্তর এক ব্যক্তির 
অন্তরের মত হবে। বুখারি: ৩২৪৫, ৩২৪৬, ৩৩২৭ এবং মুসলিম, ২৮৩৪ । 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ আরও বলেন, 

of BLS p35 p32 ede Sy i Cpl pe LE ls 0p Gel Og be SBS 4 lh 
[YAW Ds TE Spl] tp) 

“জান্নাতের দরজাসমূহ আটটি । জান্নাতের দরজাসমূহের দুটি চৌকাটের দূরত্ব চল্লিশ বছরের 
দূরত্বের সমান। অচীরেই তার উপর এমন একটি দিন আসবে সেদিন মানুষের ভিড়ের কারণে 
জান্নাতের দরজাগুলো লোকারণ্য থাকবে। মুসলিম; হাদিস নং ২৩৪, ২৯৬৭ 

DAV NAT pl] tl de Bl be ws ll d Ess Eis El J 2d 


‘সর্ব প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’| তিনি দরজা 
খুলে দেয়ার জন্য অনুমতি চাইলে তার জন্য দরজা খুলে দেয়া হবে। [মুসলিম: ১৯৬, ১৯৭] 
জান্নাতের স্তরসমূহ: সবোচচ্চ স্তর হল, ‘ওয়াসিলা’ - এটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ 
এর জন্য খাস। এটি আল্লাহর আরশের অতি কাছের একটি স্তর এবং আল্লাহর নিকট সর্বাধিক 
প্রিয় । মুসলিম: ৩৮৪, আল্লামা ইবনুল কাইয়্যেমের হাদীয়ূল আরওয়াহ পৃ: ৯৯| 

জান্নাতুল ফিরদাউস: রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

3b nN dl ow LS Les be x23 KH als S pall dhl Sol im3 BL LING ON 


[7423 2790 SE U2 he S59 EL oly 5 bal Sb sal ob dl 
38 


“জান্নাতে একশটি স্তর আছে এ সব স্তরসমূহকে আল্লাহ তা'আলা আল্লাহর রাহের মুজাহিদদের 
জন্য তৈরি করেছেন, দুটি দরজার মধ্যবর্তী স্থানের দূরত্ব আসমান ও যমীনের দূরত্বের সমান। 
আর যখন তোমরা জান্নাত কামনা কর, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা কর। কারণ 
এটি জান্নাতের মধ্যমণি এবং উন্নত জান্নাত। তার উপর রয়েছে আল্লাহর আরশ । বুখারি 
২৭৯০,৭৪২৩। আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম’ এরশাদ করেন- 

Ale > 222 ফা }=; 2) 28 oly LL J53 BL lle» oLdl Ld Jay shh 


[40/3 ll BAA Ua ss 
“কিয়ামতের দিন কুরআনওয়ালাকে বলা হবে, যখন সে জান্নাতে প্রবেশ করবে, তুমি তিলাওয়াত 
কর এবং উপরের দিক উঠতে থাক তখন সে প্রতি আয়াত তিলাওয়াতের অনুকুলে জান্নাতের 
একটি স্তর অতিক্রম করতে থাকবে। এভাবে চলতে চলতে শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত 
করবে”|। আহমদ রহ. মুসনাদ [৪০/৩] 
আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 
EMA 535 LAT xe le Ob ASAG FAS US Fo, S00 loll ld J 


Ivf aga Al e SB BUN amy Aft any rer Sp 
কুরআনওয়ালাকে বলা হবে, তুমি কুরআন পড় এবং উপরের দিক উঠতে থাক ৷ দুনিয়াতে তুমি 
যেভাবে কুরআন তিলাওয়াত করতে, সেভাবে তিলাওয়াত কর। কারণ, তোমার অবস্থান শেষ 
য়াত যা তুমি দুনিয়াতে তিলাওয়াত করতে”| [তিরমিযি ৩০০৩, আহমদ: ১৯২/২, আল্লামা 
আলবানী সহীহ তিরমিযি ১০/৩ তে হাদীসটিকে সহীহ আখ্যায়িত করেন] মোট কথা 
নাতাদের জন্য জান্নাতে রয়েছে তাদের মন যা চায়। চোখে যা দেখতে পায়। সাধারণ একজন 
নাতাকে বলা হবে, 
[189 pi: colaay 73-70 IOUNI 3031 5) 1331] lie SAI A gil la dy 
“তোমার জন্য রয়েছে, তোমার মন যা চায়, তা এবং তোমার চোখ যাতে খুশি হয় তা| দেখুন- 
[সূরা যুখরফ, আয়াত: ৭০-৭৩, মুসলিম হাদীস নং: ১৮৯] 
আর মুমিনদের জন্য জান্নাতে সব চেয়ে বড় নেয়ামত হল, আল্লাহর চেহারার দিকে তাকানো। 
সুহাইব রা. হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 

DL ss, nye 25d of 0158 tS bs 095 ds Bl dye DLL Gl Fs 3p 
LAY nd toe Bl 2 eel Col ls bas Ls led LASS HUN po bss 
“যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তা'আলা জান্নাতীদের বলবে, তোমরা আর 
39 


দ্বিতীয় অধ্যায় 
জাহান্নামীদের শাস্তি: 


প্রথম বিষয়: মনস্তাত্বিক শাস্তি বা মানসিক আযাব: আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, 


Es a PAR AE 
we a 


et SA 565 555 BT SANT 25 D Leif 0), 
YE Rl ite 5 13) ile os ale J SE UG tile 226 
3 En) ) er Es g) Lb কা! re Sr ১৫ 
AAO 2 SHE LY ST SY PS 0 SLE bles 


[ৰ 


“আর যখন যাবতীয় বিষয়ের ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান 
বলবে, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য 
ওয়াদা, তোমাদের উপর আমার কোন আধিপত্য ছিল না, তবে 
আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ 
করলাম| তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আর তোমরা আমার 
দাওয়াতে সাড়া দিয়েছ| সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো 
না, বরং নিজদেরকেই ভর্ৎসনা কর|। আমি তোমাদের উদ্ধারকারী 
নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও| ইতঃপূর্বে তোমরা 


কিছু চাও? আমি তোমাদের বাড়িয়ে দেব। তখন তারা বলবে, তুমি কি আমাদের চেহারাকে 
উজ্জল করনি? আমাদেরকে জান্নাতে প্রবেশ করাওনি? এবং জাহান্নাম হতে নাজাত দাওনি? 
তারপর আল্লাহ তা'আলা তার আবরণ খুলে দেবে। জান্নাতীদের জন্য আল্লাহর দিকে তাকানোর 
চেয়ে অধিক উত্তম কোন নেয়ামত তাদের দেয়া হয়নি”| [মুসলিম: হাদিস নং: ১৮১] 

40 


আমাকে যার সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার 
করছি। নিশ্চয় যালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব’ %| 


66. এ বিষয়টির উপর আল-ইবন আব্দুর রহমান রহ. স্বীয় কিতাব ‘ফাওযুল আযীম’-এ পাঠকের 


উপকারার্থে অনেক গুলো আয়াত উল্লেখ করেন। যেমন- আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


SS A EGS ES Ess 85 


ss 


[YY 003MM CO ST BS CE BALES DO SASS LS 


‘আমার আয়াতসমূহ কি তোমাদের কাছে পাঠ করা হত না?’ তারপর তোমরা তা অস্বীকার করতে'। 
তারা বলবে, ‘হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, আর আমরা ছিলাম 
পথভ্রষ্ট'| ‘হে আমাদের রব, এ থেকে আমাদেরকে বের করে দিন, তারপর যদি আমরা আবার 
তা করি তবে অবশ্যই আমরা হব যালিম ৷ 'আল্লাহ বলবেন, ‘তোমরা ধিকৃত অবস্থায় এখানেই 
থাক, আর আমার সাথে কথা বলো না।' আমার বান্দাদের একদল ছিল যারা বলত, ‘হে 
আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন,আর আপনি 
সর্বশ্রেষ্ঠ দয়ালু । তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে। অবশেষে তা তোমাদেরকে 
আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল । আর তোমরা তাদের নিয়ে হাসি-তামাশা করতে’ নিশ্চয় আমি 
তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম; নিশ্চয় তারাই হল সফলকাম। [সূরা 
আল-মুমিন, আয়াত: ১০৫-১১১] আল্লাহ বলেন, 


1G © Sis LOY ISPS nl st op HE HT EET SS bie fy 


HT ES BLE BS © hic 5 CAE BLDG Cy FED HES CES SS CEES 


[ie 361g © AT YT ds Ld Ue cs D8 Ol piles 3525 


“নিশ্চয় যারা কুফরী করেছে তাদেরকে উচ্চকণ্ঠে বলা হবে; ‘তোমাদের নিজদের প্রতি তোমাদের 
(আজকের) এ অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল, যখন 
41 


তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয়েছিল তারপর তোমরা তা অস্বীকার করেছিলে'। 


তারা বলবে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু'বার জীবন 
দিয়েছেন। অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব (জাহান্নাম থেকে) বের 
হবার কোন পথ আছে কি’? [তাদেরকে বলা হবে] ‘এটা তো এজন্য যে, যখন আল্লাহকে 
এককভাবে ডাকা হত তখন তোমরা তাঁকে অস্বীকার করতে আর যখন তাঁর সাথে শরীক করা 
হত তখন তোমরা বিশ্বাস করতে। সুতরাং যাবতীয় কর্তৃত্ব সমুচ্চ, মহান আল্লাহর’| [সূরা 
গাফের, আয়াত: ১০, ১২] আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


lt mail di 5 HBG © PI 53 U9 EE LL LES LET EE BSS ONG Sl IS 
[o- cia: ple] ৰ্‌ [0] UES 9 খু EES Cr ৮) 1556 [AE Ks IAG চু sl 


“আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, ‘তোমাদের রবকে একটু ডাকো 


না! তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন’ তারা বলবে, ‘তোমাদের কাছে 
কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি’? জাহান্নামীরা বলবে, “হ্যাঁ অবশ্যই'। 
দারোয়ানরা বলবে, ‘তবে তোমরাই দো'আ কর। আর কাফিরদের দো'আ কেবল নিষ্ফলই হয়”। 
[সূরা গাফের, আয়াত: ৪৯, ৫০] আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


She FL SF Sl; FL tie IO SE LL ISDS Cle nig DSSS 


[VA NV: 53) ্ঘ্‌ ® 


“তারা চিৎকার করে বলবে, ‘হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন'| সে 
বলবে, ‘নিশ্চয় তোমরা অবস্থানকারী’|‘'অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম; 
কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী”| [সূরা যুখরফ, আয়াত: ৭৭, ৭৮] 


আল্লাহ রাব্বুল আলামীন আরও বলেন, 


42 


জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব হল, আল্লাহর দর্শন থেকে 
তাদের বঞ্চিত হওয়া| জাহান্নামীদের মাঝে আর আল্লাহর মাঝে 
একটি পর্দা থাকবে। ফলে তারা আল্লাহকে দেখতে পাবে না। 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, 


SIN US Lt 565 0 dss J Es C5 GEG GG Sf Cl TT Ls E50; } 


Lt: LN © GT ET i J ১% SK 


“আর জান্নাতের অধিবাসীগণ আগুনের অধিবাসীদেরকে ডাকবে যে, ‘আমাদের রব আমাদেরকে যে 
ওয়াদা দিয়েছেন তা আমরা সত্য পেয়েছি। সুতরাং তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা 
দিয়েছেন, তা কি তোমরা সত্যই পেয়েছ’? তারা বলবে, হ্যঁ'। অতঃপর এক ঘোষক তাদের 
মধ্যে ঘোষণা দেবে যে, আল্লাহর লা’নত যালিমদের উপর”| [সূরা আল-আ‘রাফ, আয়াত: ৪8] 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


Fis BT SLB A emis Ee 5 lf 5s EE lal Sf ELT Col EM Col ESS ¥ 
GG Se UY LES EE SAE ANTAL B55 5 54 2 চা SA © 22S 
[ov 0:30) © SAE C56 158 


“আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, ‘আমাদের উপর কিছু পানি 
অথবা তোমাদেরকে আল্লাহ যে রিযক দিয়েছেন, তা ঢেলে দাও’| তারা বলবে, ‘নিশ্চয় আল্লাহ্‌ 
তা কাফিরদের উপর হারাম করেছেন’।| “যারা তাদের ধর্মকে গ্রহণ করেছে খেলা ও তামাশারূপে 
এবং তাদেরকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে’'| সুতরাং আজ আমি তাদেরকে ভুলে যাব, 
যেমন তারা তাদের এই দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিল। আর (যেভাবে) তারা আমার 


আয়াতসমূহকে অস্বীকার করত| [সূরা আল-আ'‘রাফ, আয়াত: ৫০, ৫১] 


43 


EO et IS BLS © C45 HAF BS of ELEY 
[\V a0 02h {® CIES 3p SS SASS IB 


“কখনো নয়, নিশ্চয় সেদিন তারা তাদের রব থেকে পর্দার 
আড়ালে থাকবে| তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ 
করবে। তারপর বলা হবে, এটাই তা যা তোমরা অস্বীকার 
করতে” %| 


দ্বিতীয় বিষয় : জাহান্নামীদের দৈহিক শাস্তি 


জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি হল, তাদের মধ্যে যারা কাফের 

ও মুনাফেক তারা চিরকাল জাহান্নামের অবস্থান করবে| আল্লাহ্‌ 

রাব্বুল আলামীন এ বিষয়ে এরশাদ করে বলেন, 

SA 53 BS EE LENO SAE EE HE GS Ge I 
[Yo Nt: 518 © 

“নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে; তাদের থেকে 


আযাব কমানো হবে না এবং তাতে তারা হতাশ হয়ে পড়বে” | 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করে বলেন, 


9342 


[YANO Use J) ip 8S) 


“সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল 


%, সূরা আল-মুতাফফিফিন, আয়াত: ১৫, ১৭। 
%_ সূরা যুখরুফ, আয়াত: ৭৪,৭৫ । 
44 


তোমাদের আযাবই বৃদ্ধি করব”€*| আল্লাহ রাব্বুল আলামীন 
আরও বলেন, [॥৮:০র্ঘ ঠ HWE CF 4 


“এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে ফলে তা তাদের 
নাড়িভুঁড়ি ছিন্নাববিচ্ছিন্ন করে দেবে”? 


আল্লামা সা'দী রহ. বলেন, তাদেরকে জাহান্নামে অত্যন্ত গরম পানি 
পান করানো হবে). | 


জাহান্নামীদের আরেকটি শাস্তি হল, জাহীম ও যাক্ধুম: আল্লাহ্‌ 
রাব্বুল আলামীন বলেন, 


IS © Sl 3 BE JAE © os poy 
all LF EE BO wea ie - Yet © es 
[£9 cr 0 MO BT BE Sl DS BO emi 2 
“নিশ্চয় যাক্কৃম বৃক্ষ, পাপীর খাদ্য ; গলিত তামার মত, উদরসমূহে 
ফুটতে থাকবে। ফুটন্ত পানির মত, (বলা হবে) ‘ওকে ধর, 
অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও| তারপর 
তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও| (বলা হবে) 
‘তুমি আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত” **| 


%, সূরা আন-নাবা, আয়াত: ৩০। 

70. সূরা মুহাম্মদ: আয়াত: ১৫ 

71. আব্দুর রহমান নাসের আসসা'দী, তাফসীরুল করিম আররহমান পৃ: ৭৮৬। 
?, সূরা আদ-দুখান, আয়াত: ৪৩-৪৯ ৷ 


45 


আয়াতের ব্যাখ্যায় আল্লামা সা'দী রহ. বলেন ”3, 1, কিয়ামত 
দিবসের কথা আলোচনা করার পর, আল্লাহ রাব্বুল আলামীন 
জানিয়ে দেন যে, মানুষকে সেদিন দুটি ভাগে ভাগ করা হবে। 
একদল জান্নাতে যাবে এবং একদল জাহান্নামে যাবে।| যারা 
জাহান্নামে যাবে তারা অপরাধী যারা আল্লাহর নাফরমানি ও 
আল্লাহর সাথে কুফরী করেছিল। আর তাদের খাদ্য হবে, জাক্কুম 
বৃক্ষ। এটি একটি অতীব খারাপ ও ভয়ানক বৃক্ষ আর তাদের 


73, আল্লামা সা'দী, তাইসীরুল কারিম আররহমান পৃ: ৭৭৪| 
7, মানুষকে ভয় দেখানো এবং সতর্ক করার উদ্দেশ্যে আল্লাহ তা'আলা তার স্বীয় কিতাব কুরআন 
কারীমে জাহান্নামের শাস্তির কথা অনেকবার উল্লেখ করেছেন এবং রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম’ হাদীসে অসংখ্যবার জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়েছেন । আল্লাহ তা’আলা বলেন, 
[rt 5A © ASD SUE AEs SIU) 
“তাহলে আগুনকে ভয় কর যার জ্বালানী হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের 


জন্য”| [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৪] আল্লাহ তা’'আলা আরও বলেন, 


[Yt JN ® J; HS aE 5 A Yessy D bls 5G 5 by 

অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে, তাতে নিতান্ত হতভাগা 

ছাড়া কেউ প্রবেশ করবে না; যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। [সূরা আল- 
লাইল, আয়াত: ১৪, ১৬] 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ নিজেও মানুষকে জাহান্নামের আগুন ও শাস্তি হতে ভয় 
দেখান ও সতর্ক করেন । রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 
ASTAE de] Ug p25 Bs Ul or da or es UM 0 SFE EEALEN 
“আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কোমর পেঁচিয়ে ধরব। আর তোমাদের 
বলতে থাকব, জাহান্নাম থেকে দূর হও, জাহান্নাম থেকে দূর হও| কিন্তু তোমরা আমাকে 
পরাহত করবে, তোমরা জাহান্নামে প্রবেশ করবে । [মুসলিম, হাদিস নং: ২২৮৪] 
46 


খাদ্য হবে দুর্গন্ধযুক্ত, পঁচা গলা পিতের মত যার গন্ধ ও স্বাদ হবে 
খুব তীক্ত ও অসহনীয়। আর তাদের দেয়া হবে, গরম খাওয়ার, 
তা তাদের উদরসমূহে ফুটতে থাকবে ফুটন্ত গরম পানির মত।| 
আযাবে আক্রান্ত ব্যক্তিকে বলা হবে, তুমি বেদনাদায়ক শাস্তি ও 
ভয়াবহ আযাব উপভোগ করতে থাক। [2,0 5, তা ও] 
অর্থাৎ তোমার বিশ্বাস অনুযায়ী তুমি শক্তিশালী তুমি নিজেকে 
আল্লাহর আযাব হতে বিরত রাখতে সক্ষম হবে। আর তুমি 
আল্লাহর নিকট সম্মানী। তোমাকে কোন শাস্তি স্পর্শ করবে না। 
কিন্তু মনে রাখবে, আজকের দিন তুমি বুঝতে পারবে তুমি কি 
সম্মানী নাকি নিকৃষ্ট, অপমানিত ও লাঞ্চিত |” 


”5 আল্লাহ তা'আলা যে ভয় দেখান তার একটি প্রমাণ হল, আল্লাহ জাহান্নামের দরজাসমূহের বর্ণনা 
দিয়ে বলেন, 

[tt ri 2 OE ES E220 KH টা 4 6 52 Bid EE SY 

‘আর নিশ্চয় জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুত স্থান'| ‘তার সাতটি দরজা রয়েছে। প্রতিটি 

দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী [সূরা আল-হিজর, আয়াত: ৪৩, 


৪8] রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বর্ণনা দেন- 5, (2৯ ০৮2 ৩৮০৬ 2 ০ 


৫5 ৩০) ন ৩১5১ জাহান্নামীরা একে অপরের উপর অভিশাপ করবে, যখনই একটি জামাত 


জাহান্নামে প্রবেশ করবে, অপর জামাত তাদের অভিশাপ দেবে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম’ বলেন, 


0G G0 58 = Ge I 0B BD 22 2 U2 be Gm 3 SU So 
ISALE 5 pe] (oS BL Gl > oN 


47 


“জাহান্নামের গভীরতা সত্তর বছরের রাস্তা। তিনি বলেন, এটি একটি পাথর যাকে সতুর বছর 
থেকে নিক্ষেপ করা হয়েছে। আর সেটি এখন পর্যন্ত নীচের দিকে যাচ্ছে। পাথরটি ততদিন 
পর্যন্ত জাহান্নামে যেতে থাকবে যতদিন সে তার একেবারে গভীরে না পৌঁছবে [মুসলিম, হাদিস 
নং: ২৮৪৪] রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ আরও বলেন, 


2b del G2 LS SLs es FR OU m5 af fe J MLD ble SU pol Sl oh 


[213 52] lic a alll If 


“কিয়ামতের দিন সর্বাধিক হালকা আযাব যাকে দেয়া হবে, সে হল, এঁ ব্যক্তি যাকে আগুনের 
কয়লার দুটি জুতো পরানো হবে। তার মগজ এরকম টগবগ করতে থাকবে যেমনটি টগবগ 
করতে থাকে পাতিলের গরম পানি। অথচ সে তার মত এত কষ্ট বা শাস্তি আর কাউকে দিচ্ছে 
বলে বিশ্বাস করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’বলেন, 


IAL 52 el] UE DL Am OS F etl) Om BLD p22 otf S 


“কিয়ামতের জাহান্নামকে উপস্থিত করা হবে, তখন তার জন্য সত্তরটি লাগাম থাকবে । প্রতিটি 
লাগামের সাথে সতুর হাজার ফেরেশতা থাকবে তারা জাহান্নাম টেনে নিয়ে আসবে। মুসলিম, 
হাদিস নং ২৮৪২ আল্লাহ তা'আলা বলেন, 


Ie NEO LT Ls SU IS O Ln iets GF 1 23 Y 


“তাদের মাথার উপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা 
কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে”| [ সূরা আল-হজ্জ, আয়াত: ১৯, 
২০] আল্লাহ তা’আলা আরও বলেন, 


EN L825 5355 OUEE 03 lle © MN GS S55 I Spl S55 ¥ 
[o- 


cid lll ৰ্ধ € 


48 


“আর সে দিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা । তাদের পোশাক হবে আলকাতরার 
এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে”। [সূরা ইবরাহিম, আয়াত: ৪৯, ৫০] 


আল্লাহ তা'আলা জাহান্নামীদের দেহকে জাহান্নামে বড় করে দেবেন যাতে তাদের কষ্ট বেশি হয়। 
যেমন আবু হুরাইরা রা. হতে বর্ণিত রাসূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


[SAor rs ০০! 2 Sl u tl SUL PL BDG se BSN GS 0 la 


“একজন কাফেরের কাঁধ একজন দ্রুতগামী আরোহীর তিন দিনের রাস্তার সমান চওড়া। [বুখারি 
হাদিস নং: ৬৫৫২, মুসলিম হাদিস নং: ২৮৫২] রাসূল সল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ 
আরও বলেন, 


ICAO 3p i] CSDG ie le HE of Je GINS 1 BS ro? 


“একজন কাফেরের দাঁত ওহুদ পাহাড়েরর সমান। আর তার চামড়া মোটা হওয়ার দূরত্ব তিন 
দিনের পথ । [মুসলিম, হাদিস নং: ২৮৫১] 


জাহান্নামীরা কিয়ামত দিবসে তারা নিজেরাও ক্ষতির সম্মুখীন হবে এবং তাদের পরিবার 
পরিজনদেরও ক্ষতির সম্মূখীন করবে। আর এটি তাদের জন্য সু-স্পষ্ট ক্ষতি, আল্লাহর নিকট 
আমরা জাহান্নাম হতে আশ্রয় চাই। জাহান্নামীদের শাস্তি সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 


LMA UGE BS LEAL BS EEA NK 0 LL B55 Cf bie GH SLY 
ESS ,yE S56 


[1:4 © 


“নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাব 
আগুনে ৷ যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পালটে দেব অন্য চামড়া 
দিয়ে যাতে তারা আস্বাদন করে আযাব নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । আল্লাহ রাব্বুল 
আলামীন আরও বলেন, 


49 


[17:0 O I ca; BT ELS S45 ET GR 


আমরা যদি 


আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম”! [সূরা আল-আহযাব, 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করে বলেন, 


আয়াত: ৬৬] 


[AAD LO GL SB 3 BE G S253 1G 


“সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহা 


আস্বাদন কর”| [সূরা আল-কামার, আয়াত: ৪৮] হাদিসে বর্ণিত রাসূল সাল্লা 
ওয়াসাল্লাম’ বলেন, 


হু ‘আলাইহি 


es BU BL OILS OL Kr J alias ded 10 BIB IAT LD p OSL it) 
Aly oY 52 SAA CIEL UN fl les 2 02 GIVE Ss OP LS 


Irile gl SUN ay AUS 


“কিয়ামতের দিন অহংকারীদের একজন মানুষের আকৃতিতে অণুকণার মত করে একত্র করা হবে। 
তাদের চতুর্দিক থেকে অপমান ও লাঞ্ছনা গ্রাস করে ফেলবে তাদেরকে জাহান্নামের মধ্যে বুলস 
নামক জেল খানায় টেনে নেয়া হবে। তাদের মাথার উপর থাকবে জাহান্নামের উত্তপ্ত আগুন। 
তাদের পান করানো হবে, জাহান্নামীদের দেহের পঁচা-গন্ধ পুজ ইত্যাদি”। তিরমিযি, হাদিস 
নং: ২৬২৩ আহমাদ হাদিস নং: ১৮৯/২ আর আল্লামা আলবানী সহীহ তিরমিযিতে হাদিসটিকে 


সহীহ বলে আখ্যায়িত করেন ৩০৪/২। আব্দুল্লাহ ইবন্‌ কাইস রা. এর হাদিসে 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


বৰ্ণিত রাসূল 


Al IG 3 UALS Eb SR E> Bl i 1 > HAUS 
LYN 5 2 St0ft dod S33 GS SUN a gM Bly 0 ft SL] 


50 


তৃতীয় অধ্যায় 
জান্নাতের পথ ও জাহান্নাম থেকে বাঁচার উপায় 


প্রথম পরিচ্ছেদ: জান্নাতের পথ ও জান্নাতে প্রবেশের কারণসমূহ 
প্রথম আলোচনা: যে সব কারণগুলো জান্নাতের দিকে নিয়ে যায় 


হয়ে থাকে, আমল দ্বারা নয় 


জাহান্নামীরা কিয়ামতের দিন এ রকম কাঁদতে থাকবে যদি তাদের চোখের পানিতে কেউ নৌকা 


চালাতে চায় তবে সে নৌকা চালাতে পারবে। আর সেদিন তাদের চোখের পানি হবে রক্ত। 
অর্থাৎ চোখের পানির পরিবর্তে তাদের চোখ থেকে রক্ত বের হবে। [হাকিম ৬০৪/৪ এবং 
হাদিসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন । আর ইমাম যাহবী তার সাথে একমত পোষণ করেন। 
আর আল্লামা আলবানী আহাদিসে সহীহা কিতাবে হাদিসটি হাসান বলে আখ্যায়িত করেন। 
দেখুন: ২৪৫/৪, হাদিস নং: ১৬৭৯] 


আল্লাহ তা'আলা তার কিতাবে জাহান্নামীদের শাস্তি অনেক বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ হাদিসে অনেক সতর্ক করেছেন। আমরা আল্লাহর নিকট জান্নাতুল 
ফিরদাউস কামনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। 


51 


দ্বিতীয় পরিচ্ছেদ: জাহান্নাম হতে মুক্তি ও জাহান্নামে প্রবেশের 
কারণসমূহ 
প্রথম আলোচনা: জাহান্নামে প্রবেশের কারণসমূহ 


দ্বিতীয় আলোচনা: আল্লাহর আযাব থেকে আমরা নিজেদের 
কীভাবে বাঁচাবো? 


52 


প্রথম পরিচ্ছেদ: 
জান্নাতের পথ ও জান্নাতে প্রবেশের কারণসমূহ 
প্রথম আলোচনা: জান্নাতের প্রবেশের কারণ 


১- আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা। আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন, 


GS GAs LENE oe SE ES IS A255 BT ESS 5) 
[i dl (© Lb S35 DES 


“আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে 
প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে 
নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা” ”€| 


২-উপকারী ইলমের অনুসন্ধান করা |[কুরআন ও সুন্নাহের ইলম] 
৩- ঈমান ও আমলে সালেহ [নেক আমলসমূহ] 

নেক আমলসমূহ: 
ক- ইসলাম ও ঈমানের রুকন সমূহকে পরিপূর্ণরূপে আদায় করা| 


”* সূরা আন- নিসা, আয়াত: ১৩। 
53 


ইত্যাদি | 


জান্নাতের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমসমূহ: 
মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা 
-দয়া করা 


ব্যাপারে মানুষকে সহযোগিতা করা) ./” 


77.জান্নাতে প্রবেশের কারণসমূহ নিম্নরূপ: আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করা, কথা ও 


কাজে সত্যবাদী হওয়া. আমানতের হেফাযত করা, ওয়াদ পূর্ণ করা, প্রতিবেশীর প্রতি দয়া করা, 
ইয়াতীমের প্রতি সহানুভূতিশীল হওয়া, একজন মুসলিম ভাইয়ের বিপদে সহযোগিতা করা, 
বিপদগ্রস্ত লোকের সাহায্য করা, একজন মুসলিমের দোষ গোপন করা, তাকে সাহায্য করা, 
একমাত্র আল্লাহর জন্য ইবাদাত করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ও তার রাসূলের জন্য 
মহব্বত রাখা, আল্লাহকে ভয় করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহর নিকট তাওবা করা, 
আল্লাহর আদেশের উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর 
কুরআন তিলাওয়াত করা, আল্লাহকে ডাকা, সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ হতে 
নিষেধ করা, কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যে 
তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দেবে আর যে তোমার প্রতি অবিচার করে তুমি তাকে ক্ষমা 
করবে, যাবতীয় কর্মে ইনসাফ করা, আল্লাহর মাখলুকের প্রতি ইনসাফ করা, মানুষকে খানা 
54 


থাকে আমলের মাধ্যমে নয়। 


সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


Jy bb alow FE ol 252 5) Sl lls di ol) 
UUs, av ep Ml Ss YUN, db tol VY, cal 


“তোমরা আল্লাহর নৈকট্য অর্জন কর এবং আমলসমূহকে সুন্দর 
কর, আর মনে রাখবে তোমাদের কেউ তার আমল দ্বারা 
জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না| সাহাবীরা জিজ্ঞাসা 
করল, আপনিও কি নাজাত পাবেন না হে আল্লাহর রাসূল! রাসূল 
বললেন, না আমিও না, তবে যদি আল্লাহ তাঁর রহমত ও দয়া 
দ্বারা আমাবে ঢেকে ফেলে তাহলে আমি নাজাত পাব *| 


‘আলাইহি ওয়াসাল্লাম’ বলেন, 


খাওয়ানো, সালামের প্রসার করা, গভীর রাতে সালাত আদায় করা আল্লাহর দিকে মানুষকে 

আহ্বান করা, আল্লাহ ও আল্লাহর রাসূল, আল্লাহর কিতাব, মুসলিমদের ইমাম ও সাধারণ 

মুসলিমদের হিতাকাংখী হওয়া ইত্যাদি । এ সব আমল ও এ ধরনের যে সব আমল আছে যে 

গুলো দ্বারা একজন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এটিই হল, মহান সফলতা ও 

বড় পাওনা দেখুন মাজমুয়ায়ে ফতওয়ায়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ । [৪২২-৪২৩/১০] 
78. মুসলিম মুনাফেকদের গুণাগুণ বর্ণনা অধ্যায়, পরিচ্ছেদ : কেউ তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ 

করবে না বরং আল্লাহর রহমতের দ্বারা প্রবেশ করবে। হাদিস নং ২৮১৬ ৷ 

55 


Sal Yds ade dll ad NY alli thy daly dos dys kad 
1 :bal 3s CAD, 52 Bl Sass OF NYLON, dE dl dr be 


BO sg3l Bl dt dll Ol lh 


“তোমরা তোমাদের আমলসমূহকে সংশোধন কর, আল্লাহর 
নৈকট্য অর্জন কর এবং তোমরা সু-সংবাদ গ্রহণ কর। কারণ, 
কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবীরা 
জিজ্ঞাসা করল, হে আল্লাহর আপনিও কি আপনার আমলের 
কারণে জান্নাতে প্রবেশ করতে পারবেন না| উত্তরে তিনি বলেন, 
আমিও না, তবে যদি আল্লাহর রহমত ও ক্ষমা আমার অনুকুলে 
থাকে| অপর শব্দে বর্ণিত, তোমরা মনে রাখবে, আল্লাহর নিকট 
সর্বাধিক প্রিয় আমল হল যা স্থায়ী হয়, যদিও তা কম” ”*| 


ইমাম নববী রহ. বলেন, উল্লেখিত হাদিস সমূহের বাহ্যিক অর্থ 
হক পদ্থাদের জন্য প্রমাণ কারণ তারা বলেন, কোন ব্যক্তি 
সাওয়াব বা জান্নাত তার আমল দ্বারা লাভ করতে পারবে না| আর 
আল্লাহ রাব্বুল আলামীন এর বাণী: 


[Ye J (O SS 245 C ELI 


79. মুত্তাফাকুন আলাইহ : বুখারি রিকাক অধ্যায়, পরিচ্ছেদ; আমলে মধ্যম পন্থা অবলম্বন করা ও 
আমল সবসময় করা, হাদিস নং ৬৪৬৪, ৪৬৬৭ এবং মুসলিম মুনাফেকদের গুণাগুণ বর্ণনা 
অধ্যায়, পরিচ্ছেদ কেউ তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করবে না বরং আল্লাহর রহমতের দ্বারা 
প্রবেশ করবে, হাদিস নং ২৮১৮। 


56 


“তোমরা তোমাদের আমলের কারণে জান্নাতে প্রবেশ কর” | 
[VO SALES LES CUE a ESTO) 


“আর এটিই জান্নাত, তোমাদের নিজেদের আমলের ফলস্বরূপ 
তোমাদেরকে এর অধিকারী করা হয়েছে” | এবং এ ধরনের 
আরও যত আয়াত আছে, যাতে প্রমাণিত হয়, মানুষ তাদের 
আমলের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবে, এগুলো উল্লেখিত 
হাদিসসমূহের সাথে সাংঘর্ষিক নয়। বরং আয়াতের অর্থ হল, 
জান্নাতে প্রবেশ করা আমলের দ্বারা হবে, কিন্তু আমল করার 
তাওফিক, হিদায়েত, আমলে এখলাস ও আমল কবুল করা 
আল্লাহর রহমত ও দয়ার কারণেই হয়ে থাকে। সুতরাং এ কথা 
বলা বাহুল্য যে শুধু আমল দ্বারা কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ 
করতে পারবে না| আর এটিই হল, হাদিসের মর্মার্থ। মোট কথা, 
একজন লোক জান্নাতে আমলের করার মাধ্যমে জান্নাতে প্রবেশ 
করবে। আর তা হল, আল্লাহর রহমত।| আল্লাহ্‌ সর্বজ্ঞ |)? 


দ্বিতীয় পরিচ্ছেদ 
জাহান্নাম থেকে মুক্তি ও জাহান্নামের প্রবেশের কারণ 
প্রথম আলোচনা: জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণগুলো: 


80. সূরা আন-নাহল, আয়াত; ৩২। 

গা, সূরা যুখরফ, আয়াত: ৭২। 

82. ইমাম নববী, শরহে সহীহ মুসলিম ১৬৬/১৭। 
57 


জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কারণ অসংখ্য ও অগণিত 
আল্লাহ আমাদের হেফাযত করুন। সামগ্রিক কারণ হল, আল্লাহ ও 
তাঁর রাসূলের নাফরমানি করা| আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 


385 LE5 HE WE AES A544 LEI A LST HM EE 93 
[\t LALO Be lic 


“আর যে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করে এবং তাঁর 
সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। 
সেখানে সে স্থায়ী হবে। আর তার জন্যই রয়েছে অপমানজনক 
আযাব” | 


জাহান্নামে প্রবেশের আরও কারণ: 


১- আল্লাহর সাথে শরিক করা| ২- নবী ও রাসূলদের অস্বীকার 
করা| ৩- কুফরী করা| ৪- হিংসা করা| ৫- যুলম ও অত্যাচার 
করা| ৬- আমানতের খিয়ানত করা ৭- আত্মীয়তা সম্পর্ক ছিন্ন 
করা। ৮- কার্পণ্য করা। ৯- মুনাফেকি করা| ১০- আল্লাহর আযাব 
হতে নিভীক হওয়া। ১১- আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া। 
১২- কুরআন ও হাদিসে যে সব কবীরাগুনাহের কথা উল্লেখ করা 
হয়েছে সে সব কবীরা গুনাহে লিপ্ত হওয়া | $* 


সূরা আন-নিসা, আয়াত: ১৪। 

84.এ ছাড়াও জাহান্নামে প্রবেশের আরও অনেকগুলো কারণ রয়েছে। যেমন, অশ্লীল কাজ ও 
অপকর্ম করা, প্রকাশ্যে বা গোপনে অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত হওয়া, খিয়ানত করা, 
জিহাদের ময়দান হতে পলায়ন করা, অহংকার করা, নেয়ামতের নাশুকরী করা, আল্লাহর 

58 


দ্বিতীয় আলোচনা: কিভাবে আমরা আমাদের নিজেদের ও 
আল্লাহ রাব্বুল আলামীন বলেন, 
UE A RS 5 A ck 2 {La sl) 
SRLS LEG HALAS el J Ms ELE EC Mle 
[iO 
“হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার- 
পরিজনকে আগুন হতে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর; 
যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল, যারা আল্লাহ 
তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে অবাধ্য হয় না| আর 
তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়” | 


4 
11 


সীমালংঘন করা, আল্লাহ যা হারাম করেছেন তা অমান্য করা, আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে 
ভয় করা, খালেককে বাদ দিয়ে মাখলুক থেকে আশা করা, খালেকের উপর ভরসা না করে 
মাখলুকের উপর ভরসা করা, কুরআন ও সুন্নাহের বিরোধিতা করা, আল্লাহর নাফরমানি করে 
মাখলুকের আনুগত্য করা, সাতটি ধ্বংসাত্বক বিষয় থেকে বিরত না থাকা, ঘুষ দেয়া, গীবত 
করা, চোগলখোরি করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, মদ্যপান করা, বড়াই করা, অহংকার করা, চুরি করা, 
মিথ্যা কসম খাওয়া, নারীরা পুরুষের সাথে এবং পুরুষরা নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, 
দান করে খোটা দেয়া, মিথ্যা কসম দ্বারা মাল বিক্রি করা, গণক ও জ্যোতিষকে বিশ্বাস করা, 
প্রাণীর ছবি বানানো, কবরে সেজদা করা, মৃত ব্যক্তির উপর আওয়াজ করে কান্না করা, 
পুরুষদের জন্য কাপড় ঝুলিয়ে পরিধান করা, পুরুষদের রেশমি কাপড় ও অলংকার পরিধান 
করা, প্রতিবেশিকে কষ্ট দেয়া, ওয়াদা খেলাফ করা, এছাড়াও আরও অন্যন্য আমলসমূহ ৷ দেখুন: 
মাজমুয়ায়ে ফতওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রহ. এর ৷ ৪২৩-৪২৪/১০, ইমাম যাহবী 
রহ. এর কবীরা গুনাহ এবং ইবনে নুহাসের তাম্বীহুল গাফেলীন। 
*, সূরা আত-তাহরীম, আয়াত: ৬। 


59 


আল্লামা সা’দী রহ, বলেন, তোমাদের মধ্যে যাদের প্রতি আল্লাহ 
তোমরা ঈমানের আবশ্যকীয় বিষয় ও শর্তসমূহ পূরণ কর। আর 
তোমরা তোমাদের নিজেদের এবং পরিবার-পরিজনদের ভয়াবহ 
জাহান্নাম যার কথা উল্লেখ করা হয়েছে তার আগুন থেকে বাঁচাও 
আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, [2৯ 
56] “তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে 
আগুন হতে বাঁচা”। আর তোমাদের আত্মরক্ষার উপায় হল, 
আল্লাহর আদেশকে নিজেদের জন্য বাধ্যতামূলক করা, তার 
আদেশ পালনে দায়িত্বশীল হওয়া এবং তার নিষিদ্ধ বিষয় হতে 
সম্পূর্ণ বিরত থাকা| আর আল্লাহ রাব্বুল আলামীন যে সব কর্মে 
অসন্তুষ্ট হন বা আযাব দেন, সে সব কর্ম থেকে তাওবা করা। আর 
পরিবার পরিজন, সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচানোর 
আল্লাহর আদেশ নিষেধ মানার উপর বাধ্য করা। একজন মানুষ 
ততক্ষণ পর্যন্ত নিরাপদ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ 
রাব্বুল আলামীন তাকে যা করার নির্দেশ দিয়েছে তা না করবে। 
আর স্ত্রী সন্তান একজন মানুষের অভিভাবকত্বে ও পরিচালনার 
অন্তর্ভুক্ত আর আল্লাহ রাব্বুল আলামীন জাহান্নামকে এত ভয়াবহ 
করে মানুষের নিকট তুলে ধরেছেন, যাতে মানুষ আল্লাহর 
আদেশের প্রতি উদাসীন না হয়!.*6| আল্লাহ রাববুল আলামীন 
এরশাদ করেন, 


86. তাফসীরে সা'দী পৃ: ৮৭৪। 
60 


© xl DE $5 mad 1545 Boll Bln oi Cl) 
[\. 20 & 
“হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের 
সন্ধান দেব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা 
করবে”? তারপর আল্লাহ রাব্বুল আলামীন উল্লেখ করেন: 


A755 BL S23 1 
“তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে” 
FEE il LIF HT Jac S Spies - 2 
HALES 
“এবং তোমরা তোমাদের ধনাঘসম্পদ ও জীবন দিয়ে আল্লাহর 
পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি 
তোমরা জানতে” | 


সুতরাং, মনে রাখতে হবে, এ দুটি হল, আল্লাহর অনুমতিক্ৰমে 
জান্নাতে প্রবেশের এবং জাহান্নাম হতে মুক্তির কারণ| আমরা 
আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং 
আল্লাহর নিকট জান্নাত চাচ্ছি| 88 


আল্লামা সা'দী রহ. আয়াত দু'টির তাফসীরে বলেন, এটি পরম 


* সূরা আস-সফ, আয়াত: ১০। 
“, হে আল্লাহ! তুমি লেখকের দু’'আটি কবুল কর এবং তাকে তুমি জান্নাত দান কর এবং জাহান্নাম 


হতে মুক্তি দাও 


61 


জন্য মহৎ ব্যবসা, মহান উদ্দেশ্য ও উন্নত চাহিদা লাভের প্রতি 
অসিয়ত, পথ দেখানো এবং দিক নির্দেশনা, যার দ্বারা কঠিন 
আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং মহা নেয়ামতের সফলতা 
অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামীন বিষয়টি এমনভাবে 
উপস্থাপন করেছেন, যাতে বুঝা যায় বিষয়টি এমন যার প্রতি 
প্রতিটি বিচক্ষণ লোক বলতেই আগ্রহ করবে এবং প্রতিটি জ্ঞানী 
লোক তার দিক মাথা উঁচু করে দেখবে। সুতরাং, বিষয়টি এমন- 
যেমন বলা হল, এ ব্যবসাটি কি যার এত মূল্য? তখন বলল, 
আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা| আর এ কথা আমরা 
সবাই জানি পরিপূর্ণ ঈমান হল আল্লাহ রাব্বুল আলামীন যে সব 
বিশ্বাস করা| এ বিশ্বাসের অপরিহার্য দাবী হল শরীরের অঙ্গ- 
প্রত্যঙ্গের আমল । অঙ্গ-প্রত্যঙ্গের আমলসমূহের অন্যতম মূল্যবান 
আমল হল, আল্লাহর রাহে জিহাদ করা, এ কারণেই আল্লাহ্‌ 
রাব্বুল আলামীন এরশাদ করেন, [Al Jae SB Sie 
এবং আল্লাহর কালিমাকে আল্লাহর যমীনে প্রতিষ্ঠিত করার জন্য 
তোমরা তোমাদের সম্পদ হতে যা তোমাদের জন্য সহজ হয় তা 
ব্যয় করবে| কিন্তু এ কাজটি যদিও তোমার জন্য অপছন্দনীয় হয় 
এবং তোমার জন্য কষ্টকর হয় কিন্তু মনে রাখবে এটি তোমার জন্য 
উত্তম। আল্লাহ রাব্বুল আলামীন এরশাদ করেন, [254 45৩ 


62 


5255] এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা 
জানতে $? 


আল্লাহর আদেশ অনুযায়ী আমল করা এবং আল্লাহ যে সব কর্মে 
নারাজ হন তা হতে দূরে থাকা: যখন কোন ব্যক্তি তার প্রভুর 
আনুগত্য করে এবং আল্লাহ রাব্বুল আলামীন যা করতে নিষেধ 
করেছেন, তা হতে বিরত থাকে তাহলে সে আসবাব সমূহের প্রতি 
আনুগত্য প্রদর্শন করল|। তাওফিক ও কবুল আল্লাহর হাতে 
আল্লাহর নিকট আমরা তার ফযল ও অনুগ্রহ কামনা করি। জাহান্নাম 
থেকে বাঁচার কারণগুলো আরও বিস্তারিত জানতে চাইলে আহলে 
ইলমরা এ বিষয়ে যে সব কিতাব লিপিবদ্ধ করেছেন তা দেখুন। 
সালাত ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর এবং তার সমগ্র সাহাবীদের 
উপর.” 


89. তাফসীরে সা'দী পৃ: ৮৬০ 

90. জাহান্নামের আগুন থেকে বাঁচার সবচেয়ে বড় কারণ, জান্নাতে প্রবেশের কারণসমূহ দ্বারা 
আমল করা এবং জাহান্নামে প্রবেশের কারণসমূহ হতে দূরে থাকা৷ জান্নাতে প্রবেশ ও জাহান্নাম 
থেকে বাঁচার কারণগুলোর আলোচনা আল-ইবন আব্দুর রহমান করছেন যা পূর্বের দুটি পরিচ্ছেদ 
অতিবাহিত হয়েছে|। আল্লাহর নিকট কামনা করি আল্লাহ যেন আমাদের এ গবেষণাটিকে কবুল 
করেন এবং গবেষণা দ্বারা আল্লাহ গবেষকের মর্যাদাকে বৃদ্ধি করেন এবং তাকে জান্নাতুল 
ফিরদাউস ও শহীদদের উচ্চ মর্যাদা দান করেন। কারণ, আল্লাহ তা'আলা সম্মানী, তিনি দয়ালু 
করুণাময় । তিনি তার ইহসান, করম, ফযল ও দয়া দ্বারা আমাদের দয়া করেন। আর সালাত ও 

63 


পরিশিষ্ট 


সমস্ত প্রশংসা কেবলই আল্লাহর জন্য এবং তাঁরই জন্য পূর্বের ও 
পরবর্তীর যাবতীয় প্রশংসা| আল্লাহর অপার অনুগ্রহে জান্নাত ও 
জাহান্নাম বিষয়ে গবেষণাটি শেষ করছি। এ গবেষণায় রয়েছে 
জান্নাত ও জাহান্নামের সংজ্ঞা, নামসমূহ, জান্নাতের নেয়ামতসমূহ 
ও জাহান্নামের আযাব এবং যে সব উপকরণগুলো জান্নাত ও 
জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায় তার বর্ণনা। 


এ গবেষণামুলক রিসালাটির উল্লেখযোগ্য দিক হল, এখানে 
সংক্ষিপ্ত আকারে জান্নাত ও জাহান্নামের সংজ্ঞা জান্নাত ও 
জাহান্নামের বর্ণনার উপর কিছু প্রমাণাদি একত্র করা হয়েছে, যাতে 
একজন পাঠক খুব দ্রুত তার লক্ষ্যে পৌঁছতে পারে এবং 
জান্নাতের লাভ করতে আগ্রহী হয় এবং জাহান্নাম থেকে বাঁচতে 
চেষ্টা করে। 


আর অসিয়ত ও উপদেশ হল; 


প্রথমত: আল্লাহকে ভয় করার প্রতি অসিয়ত যাতে একজন বান্দা 
জান্নাত লাভে সক্ষম হয় এবং জাহান্নাম থেকে মুক্তি পায়। 


সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদের উপর তার পরিবার পরিজন ও সমগ্র সাহাবীদের 
উপর । 
64 


দ্বিতীয়ত: জান্নাত ও জাহান্নাম বিষয়ে আরো বিস্তারিত লেখার জন্য 
উপদেশ দেই| যাতে যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চায় তাদের 
জন্য সহজ হয় এবং যারা সত্যিকার ইলমকে বাড়াতে চায় তাদের 
জন্য পাথেয় হয়। 


2 U5 DLT DLL ot» Bal of bles 
olex dl olob ees 9 4 O61 


65 


